জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০০৯ শিক্ষাবর্ষ 
থেকে নবম-দশম শ্রেণীর পাঠ্যপুস্তকরৃপে নির্ধারিত 


মাধ্যমিক উচ্চতর গণিত 


হারুনুর রশীদ 


আ.ফ.ম. খোদাদাদ খান 


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোড 
৬৯-৭০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা 
কর্তৃক প্রকাশিত 


[প্রকাশক কর্তৃক সর্বস্ব সংরক্ষিত ] 
কেবল মাত্র ২০০৮ সালে ২৫.০০০ (পঁচিশ হাজার) কপি পুস্তক 
মুদ্রণ ও বিক্রির জন্য নিযুক্ত পরিবেশক 
বিজ্ঞপ্তি নং- ২৮৯ তাং ১১/১০/০৭ এবং 
বিজ্ঞপ্তি নং- ৩০৩ তারিখ £ ০১/১১/০৭ 
বরাদ্দ পত্র নং বিত-৬৯৬/০৭/৭৭৯ তাং ০২/১২/০৭ 


ইউনাইটেড প্রিন্টিং প্রেস 
৬৩ খষি কেশ দাস রোড, ঢাকা 


প্রথম মুদ্রণ : এপ্রিল, ১৯৯৬ 
সংশোধিত ও পরিমার্জিত সংস্করণ : নভেম্বর, ২০০০ 
পুনরমুদ্রণ : ডিসেম্বর, ২০০৬ 
পুনরুদ্রণ : ডিসেম্বর, ২০০৭ইং 


কম্পিউটার কম্পোজ 
লেজার স্ক্যান লিঃ 
১৫/২, তোপখানা রোড, ঢাকা-১০০০ 
ফোন : ৯৫৬২৮৬৫, ৯৫৬৭৬৯৮ 


প্রচ্ছদ 
লেজার স্ক্যান লিমিটেড, ঢাকা 


চিত্রাঙ্কন 
কাজী সাইফুদ্দীন আব্বাস 
সুশান্ত কুমার অধিকারী 


ডিজাইন 
জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ড 


মূল্য : টা ৪ ১৭.৭০ (সেতের টাকা সত্তর পয়সা মাত্র) 
মুদ্রণে : অন্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ওয়েব বিন্যাস) 


প্রসঙ্গ কথা 


শিক্ষার উন্নয়ন ব্যতীত জাতীয় উন্নয়ন সম্ভব নয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশের উন্নয়নের ধারায় জনগণের আশা- 
আকাঙ্ক্ষা, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনপ্রবাহ যাতে পাঠ্যপুস্তকে প্রতিফলিত হয়, সেই লক্ষ্যে জাতীয় 
শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন কমিটির সুপারিশক্রমে আশির দশকের প্রারস্তে প্রবর্তিত হয় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক 
স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যপুস্তক । দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই পাঠ্যপুস্তকগুলো প্রচলিত 
ছিল। 


উন্নয়নের ধারায় ১৯৯৪ সালে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম সংস্কার, পরিমার্জন ও 
বাস্তবায়নের জন্য “শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন সম্পর্কিত টাক্ষফোর্স” গঠিত হয়। ১৯৯৫ সালে নতুন শিক্ষাক্রম 
অনুযায়ী পর্যায়ক্রমে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর পাঠ্যপুস্তক রচিত হয়। সময়ের সাথে সাথে দেশ ও সমাজের চাহিদা 
পরিবর্তনের প্রেক্ষাপটে ২০০০ সালে নিয় মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের প্রায় সকল পাঠ্যপুস্তক উচ্চ পর্যায়ের 
বিশেষজ্ঞদের দ্বারা যৌক্তিক মূল্যায়নের মাধ্যমে পুনরায় সংশোধন ও পরিমার্জন করা হয়। ২০০৮ সালে শিক্ষা 
মন্ত্রণালয় কর্তৃক গঠিত শিক্ষাবিষয়ক টাঙ্কফোর্সের সুপারিশে প্রচ্ছদ প্রণয়ন, বানান ও তথ্যগত বিষয় সংশোধনসহ 
পাঠ্যপুস্তক আকর্ষণীয় করা হয়েছে। আশা করা যায়, পাঠ্যপুস্তকটি শিক্ষক-_শিক্ষার্থীর নিকট আরো গ্রহণযোগ্য ও 
সময়োপযোগী বলে বিবেচিত হবে । 


শিক্ষাক্রমের আলোকে মূল্যায়নকে আরো ফলপ্রসূ করার জন্য দেশের সুধীজন ও শিক্ষাবিদগণের পরামর্শের প্রেক্ষিতে 
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি অধ্যায়-শেষে বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন সংযোজন করা হয়েছে। প্রত্যাশা করা 
যায়, এতে শিক্ষার্থীর মুখস্থনির্ভরতা বহুলাংশে হাস পাবে এবং শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান ও অনুধাবন বাস্তব জীবনে 
প্রয়োগ করতে বা যে-কোনো বিষয়কে বিচার-বিশ্লেষণ অথবা মূল্যায়ন করতে পারবে । 


গণিত শিক্ষাকে যুগোপযোগী করার অভিপ্রায়ে এবং আধুনিক শিখনচাহিদা অনুযায়ী গণিত শিক্ষার মান আন্তর্জাতিক 
তুল্যমানে উন্নীত করার লক্ষ্যে মাধ্যমিক স্তরের উচ্চতর ব্যবহারিক গণিত বইটিতে প্রয়োজনীয় সংশোধনীসহ 
পরিমার্জন করা হয়েছে। প্রযোজ্য ও প্রায়োগিক ক্ষেত্রে গণিতের ব্যবহার সহজ করার জন্য উচ্চতর ব্যবহারিক গণিতের 
ভিত্তি অন্বয় ও বিপরীত অন্বয়, ফাংশন এবং পরিসংখ্যানের প্রাথমিক ধারণাসমূহ সহজভাবে উপস্থাপন করা হয়েছে। 
গণিতের নিজস্ব বৈশিষ্ট অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীদের মাঝে গণিতমনস্কতা সৃষ্টি করা অপরিহার্য । এদিকে বিশেষ লক্ষ রেখে 
নতুন ধ্যানধারণা সহজভাবে এবং সস্ভাব্য ক্ষেত্রে অর্ধবাস্তব পর্যায়ে উপস্থাপন করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা নিজ 
প্রচেষ্টায় বা শিক্ষকের ন্যুনতম সহায়তায় বিষয়বস্তু আয়ত্ত করতে সক্ষম হবে। 


আমরা জানি, শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এর ভিত্তিতে পাঠ্যপুস্তক রচিত হয়। কাজেই 
পাঠ্যপুস্তকের আরো উন্নয়নের জন্য যেকোনো গঠনমূলক ও যুক্তিসংগত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচিত হবে। 
২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রত্যাশিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিরন্তর প্রচেষ্টার অংশ হিসেবে 
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে বর্তমান সংস্করণে কিছু পরিমার্জন করা হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে 
পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো প্রকাশ করতে গিয়ে কিছু ক্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে। পরবর্তী সংস্করণে 
পাঠ্যপুস্তকগুলো আরো সুন্দর, শোভন ও ক্রুটিমুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে। 

যারা এ পাঠ্যপুস্তকটি রচনা, সম্পাদনা, যৌক্তিক মূল্যায়ন, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও প্রকাশনার কাজে 
আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়েছেন, তাদের জানাই ধন্যবাদ । যাদের জন্য পাঠ্যপুস্তকটি প্রণীত হল, আশা করি 
তারা উপকৃত হবে। 


প্রফেসর মো: মোস্তফা কামালউদ্দিন 
চেয়ারম্যান 
জাতীয় শিক্ষাব্রম ও পাঠ্যপুন্তক বোর্ড, ঢাকা । 


ও রুশ 


সেট এবং অন্য 


ভেক্টর 


ব্যবহারিক গণিত 
সাধারণ নির্দেশাবলি 


১। ভূমিকা 

গণিতের তত্তীয় জ্ঞান ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের পদ্ধতি বা কৌশল শেখানোর জন্যই ব্যবহারিক গণিতের প্রবর্তন করা 
হয়েছে। ব্যবহারিক ক্লাসে দক্ষতার সঙ্গে কার্য সম্পাদন এবং ব্যবহারিক কাজের বিবরণ যথাযথভাবে সংরক্ষণ করতে 
পারার জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদের মনোযোগী হওয়া প্রয়োজন । 


১। ব্যবহারিক ক্লাসে যে কাজটি করতে হবে তার তন্তু, কাজের ধারা এবং প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে আগেই 
জেনে নিতে হবে। 

২। কাজ শুরু করার আগে প্রয়োজনীয় উপকরণ সব সংগ্রহ করা হয়েছে কি না সে সম্পর্কে নিশ্চিত হতে হবে। 

৩। ব্যবহারিক কাজের বর্ণনার জন্য কোনো ছকের প্রয়োজন হলে তা কাজ আরম্ভ করার আগেই তৈরি করে নিতে হবে । 

৪। ব্যবহারিক কাজের বিবরণাদি ধারাবাহিকভাবে সংক্ষরণ করার জন্য একটি খসড়া খাতা ও একটি পরিচ্ছন্ন 
ব্যবহারিক খাতা তৈরি করতে হবে। 


২। খসড়া খাতা সংক্ষরণ পল্ধতি 


পরিচ্ছন্ন ব্যবহারিক খাতা লেখায় সহায়তার জন্য একটি খসড়া তৈরি করা প্রয়োজন । এ খাতায় ব্যবহারিক কাজের সময় 
এ নির্দিষ্ট কাজটি সম্পর্কে নিম্োক্ত বিষয়গুলো লিপিবদ্ধ করা দরকার $ 


১। কাজের ক্রমিক নম্বর 

২। কাজের তারিখ 

৩। কাজের নাম 

৪। তত্র 

€। প্রয়োজনীয় উপকরণের তালিকা । 
৬। ছক (যদি থাকে) 

৭। হিসাব (যদি থাকে) 

৮। ফলাফল। 


৩। ব্যবহারিক খাতা সংক্ষরণ পদ্ধতি 
হয়। খাতায় নিয়োন্ত বিষয়গুলো উল্লেখ করা প্রয়োজন । 


১। ব্যবহারিক কাজের ক্রমিক নম্বর ও কাজের তারিখ ঃ সাধারণ বামদিকে উপরে ক্রমিক নম্বর ও ডানদিকে 
উপরে তারিখ লেখা । 

২। কাজের নাম। 

৩। তন্তু এর সঙ্তো কোন সূত্র বা সমীকরণ থাকলে সেটা উল্লেখ করতে হবে। 

৪। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ । 


ফর্মী নং- ১ ব্য: গণিত ৯ম 


২ ব্যবহারিক গণিত 


৫। কাজের পদ্ধতি : প্রদত্ত উপাত্ত থেকে ফলাফল নির্ণয় পযন্ত ধাপে ধাপে যে কার্যপ্রণালী অনুসরণ করা হয় সেগুলো 
ধারাবাহিকভাবে লিখতে হবে কাজের বর্ণনায় কোন চিত্রের প্রয়োজন হলে তা বাম পাশের পৃষ্ঠায় আীকতে হবে। 

৬। ছক (যদি প্রয়োজন হয়) : প্রদত্ত ও নির্গীত উপাত্ত শিরোনামসহ পৃথক কলামে লিপিবদ্ধ করতে হবে। 

৭| হিসাব : প্রদত্ত উপাত্ত থেকে সুত্র প্রয়োগ করে ফল নির্ণয়ে হিসাব প্রক্রিয়া বামপাশে পৃষ্ঠায় দেখাতে হবে। তবে 
সরাসরি ফল সংকলন করা সম্ভব হলে কর্পদ্ধতির পরই ফল সংকলন করা যেতে পারে। 

৮। ফলাফল : ছকের নিচে প্রদত্ত উপাত্ত থেকে নির্গীত ফলাফল এককসহ (যদি থাকে) লিখতে হবে । 

৯। সতর্কতা : সঠিক ফলাফল নির্ণয়ের জন্য যে সকল সতর্কতা অবলম্বন করতে হয়েছে খাতায় সেগুলো উল্লেখ 
করতে হবে। 

১০। মন্তব্য : ব্যবহারিক কাজটি সম্পর্কে কোন মন্তব্য থাকলে তা এ অংশে উল্লেখ করতে হবে। 


৪ । বিশেষ নির্দেশাবলি 


€ক) ক্যালকুলেটর ব্যবহার 

ব্যবহারিক কাজে ক্যালকুলেটর ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য বিদ্যালয় থেকে সরবরাহকৃত অথবা শিক্ষার্থীর 
সংগ্রহকৃত সায়েন্টিফিক ক্যালকুলেটর (9০16090 0210018100 ব্যবহার করতে হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর অনেক 
মডেলের আছে। শিক্ষার্থী যে মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে চায় তার ব্যবহার পদ্ধতি ভালভাবে শিখে নিতে 
হবে । উপাত্ত নির্ণয় ক্যালকুলেটরের কোন কোন বোতাম ব্যবহার করা হয়েছে তা খাতায় লিপিবদ্ধ করবে। অনুমোদিত 
ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 


€) গ্রাফ বা লেখচিত্র অঙ্ফন 


(6) লেখচিত্র আকার সময় একটি সরু করে কাটা পেন্সিল ও একটি স্কেল ব্যবহার করতে হয় । দাগগুলো যাতে সরু এবং 
সোজা ও স্পট হয় সেদিকে সতর্ক থাকতে হবে। বৃত্তলেখ আকার জন্য একটি পেন্সিল ও কম্পাস দরকার হয়। 


€1) সাধারণত লেখচিত্র আকতে দুইটি চলকের মান ব্যবহার করা হয়। স্বাধীন চলকের মান ঠ অক্ষ বরাবর এবং অধীন 
চলকের মান % অক্ষ বরাবর পরিমাপ করা হয়। 

(11) প্রদত্ত উপান্তের মধ্যে স্বাধীন ও অধীন চলকের ক্ষুদ্রতম ও বৃহত্তম মান পর্যবেক্ষণ করে প্রদত্ত গ্রাফ কাগজের আকারের 
সঙ্গো সঙ্গতি রেখে একক ঠিক করে নিতে হয় (যেমন, পাচ একক অথবা পাঁচ বর্গ সমান এক একক)। চলকের মান 
ভগ্নাংশ হলে সর্বোচ্চ হরের সমান সংখ্যক বর্গকে একক ধরলে গণনায় সুবিধা হয় এবং বিন্দুপাতনে সুবিধা হয়। 
তবে সে ক্ষেত্রে গ্রাফ কাগজের আকারে প্রয়োজনীয় জায়গা সংকুলান হবে কি না সেটাও প্রথমে হিসাব করে দেখতে হয়। 

€৮) পরিসংখ্যানের ঘটন-সংখ্যা/বহুভূজ বা (বার-ডায়াগ্রাম) বা যে কোন লেখচিত্র জীকার সময় কোন অক্ষ বরাবর কোন 
চলক পরিমাপ করা হচ্ছে সেটা লেখাচিত্রের পাশেই উল্লেখ করতে হয়। 

(%) বৃত্তলেখ আকার সময় বিভিন্ন পরিমাপের কোণ আঁকতে হয় । এজন্য একটি অর্ধবৃত্তাকার টাদা (1908০10) 
ব্যবহার করতে হয়। 


ব্যবহারিক গণিত ৩ 
প্রথম অধ্যায় 


ক্যালকুলেটরের ব্যবহার 


১.১। ভূমিকা 
ক্যালকুলেটর একটি আধুনিক হিসাবযন্ত্র। ক্যালকুলেটরের সাহায্যে অনেক জটিল গাণিতিক অপারেশন (072078102) 


সহজেই সম্পাদন করা যায়। বিভিন্ন প্রকারের ক্যালকুলেটরের মধ্যে সায়েন্টিফিক ক্যালকুলেটর (9০16109০ 081001510) 
এর বর্ণনা ও ব্যবহার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হল। 


১.২। ক্যালকুলেটরের বর্ণনা 

সাধারণত বহনযোগ্য ক্যালকুলেটর তারই ভিতর অবস্থিত 
ব্যাটারীর সাহায্যে চলে। আজকাল সৌর শক্তি চালিত 
ব্যাটারীযুক্ত ক্যালকুলেটরও পাওয়া যায়। কিছু কিছু 


অপেক্ষাকৃত বৃহদাকার ক্যালকুলেটর বিদ্যুতের সাহায্যেও 
চলে। 551৮ 5০0145 4) 050 5:39 6:92 
90776 8:910 9:130লা॥ 
শি 
সরা কলরেট ভি শে বি | [178] 
1৪ 
উপরের অংশে অবস্থিত ডিসস্প্ে প্লেট (03529 0181০) এ নর ] 150 009 রা 
বিভিন্ন অপারেশনের পর কাঙ্থিত সংখ্যা দৃশ্যমান হয়। মধ্যের | 3 1 
[+1 [লাউ ৪ [14 


অংশ গাণিতিক জটিল অপারেশনগুলোর সংকেত সম্বলিত রে 

কয়েকটি বোতাম আছে। নিচের অংশে ০ থেকে ৯ পর্যন্ত 0 (586) 
বোতাম আছে। ক্যালকুলেটরের ব্যাটারীর শত্তি ঠিক থাকলে [21151[5 তে 
কাজ আরম্ভ করার আগে /২০ চিহ্নিত বোতাম টিপে 0৭ দরররারাদ। 

করতে হয়। তখন ডিসপ্লে প্রেটে 0 দেখা যাবে। কাজ শেষ 7৮7125717 হজে হত 
করার পর 01 চিহ্িত বোতাম টিপলেই ব্যাটারীর সংযোগ 7 % /- 
ছিন্ন হবে। কিছু কিছু মডেলের ক্যালকুলেটর অব্যবহৃত 1০11. 115 হয তে 
অবস্থায় কিছুক্ষণ রেখে দিলে আপনা থেকেই ব্যাটারীর 
সংযোগ ছিন্ন হয়। 


চিত্র -১ 


৪ ব্যবহারিক গণিত 
১.৩। অপারেশন পদ্ধতি 


বিভিন্ন ফল নির্ণয়ের জন্য ক্যালকুলেটর ভিন্ন ভিন্ন অপারেশনের ব্যবস্থা রয়েছে। এ জন্য অঙ্ক 09181), - দেশমিক চিহৃ) 
এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর জন্য চিহ্ত বোতামগুলো টিপতে হবে। প্রয়োজনে মাঝের অংশে অবস্থিত ফাংশন 
চিহিত (90,108, য, ৪» ইত্যাদি) বোতামগুলো ব্যবহার করা যাবে। প্রয়োজনীয় অপারেশনগুলো নিযনোক্ত উ দাহরণগুলো 
মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে অপারেশন চিহগুলো আয়তাকার বক্স করে দেখানো হয়েছে। এজন্য 0910 ঠি 1008 
মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের সংগ্রহকৃত মডেলের সায়েন্টিফিক 
ক্যালকুলেটর ব্যবহার করবে। 
দ্রষ্টব্য ঃ ১। কোন কোন ক্যালকুলেটরে 911 বলে কোন বোতাম নাই। এরুপ ক্যালকুলেটরের ক্ষেত্রে 91 এর স্থলে 
ঢাখড্ ব্যবহার করতে হবে । তাই পরবর্তী উদাহরণে প্রযোজ্য ক্ষেত্রে 8%./ যাব বোতাম দেখানো হয়েছে। 
২। প্রত্যেক ক্যালকুলেটরের ধারণ ক্ষমতা সীমিত (এই পুস্তকে ব্যবহৃত ক্যালকুলেটরের ক্ষেত্রে দশ ঘর)। 
সেজন্য কোন অপারেশনের ফল ধারণ ক্ষমতা অতিরিস্ত হলে তা কর্তিত অবস্থায়ই সংরক্ষিত ও প্রদর্শিত 
হয়। সে জন্য ক্যালকুলেটরের মাধ্যমে প্রাপ্ত অধিকাংশ ফলই প্রকৃত ফলের আসন্ন মান। 
৩। বিভিন্ন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করলে অথবা অপারেশনের বিভিন্ন পদ্ধতি অনুসরণ করলে একই 
সমস্যার ফলে কিছুটা পার্থক্য হতে পারে। 


উদাহরণ ঃ প্রতি ক্ষেত্রে মেশিন-নির্ভুল উত্তর দেখানো হয়েছে। 


€) যোগ বিয়োগ গুণ ভাগ 
23-9 ১17-5 ১136 ৯396 + 700931 


231.197017 [.]5131.16[শ31.19%6 [17 [.100931 _ 1443.423451 


(1) শত্তি 0১0৮৩] 

(9) 01)6 এর মান নির্ঘয় পদ্ধতি 
21[স]61+/-]5185766121 

৫) 01)-6 এর মান নির্ণয় পদ্ধতি 
21[»]6[+/-] 11165961557 708 


যে সংখ্যাটি ডিসস্পে প্রেটে দৃশ্যমান হবে সেটাই উল্লেখ করা হল। ডান পাশে একটু আলাদা ভাবে প্রদর্শিত 08 সংখ্যাটি 
অর্থ বাম পাশে প্রদর্শিত সংখ্যাটিকে 108 দিয়ে গুণ করতে হবে। 
৪ 


অর্থাৎ 021)6 _1.165961551 ৯10 _.00000001165961557 


211» 6. [9নাাল'/াব৬)1/%:5 1.165961557-8 দ্বারাও উত্তর পাওয়া যায়। 


(01) মূল (২০০6) 
রা 
25 5 029)7 এর মান নির্ণয় পদ্ধতি ঃ 


129 51715 2.002224705 


1 
(129)7 এর মান নির্ণয় পদ্ধতি £ 
129 [9ন্যাশ' / [৬10] 7 [+/- 


0.499444441 


(1৮) সাধারণ লগারিদম (00710771078 10697160917) 
1021099.231 198 99.231 এর মান নির্শয় পদ্ধতি 8 


99 [.] 231 105 _ 1.996647368 


10810 2-30103 হলে সং এর মান নির্ণয় পদ্ধতি 8 


2[.13010315নাচ / [বড] [1০8] 20000900902 


(৬) স্বাভাবিক বা নেপেরিয়ান লগারিদম (011) (810121 0119101790 1059170010) 
19855:23 এর মান নির্ণয় পদ্ধতি ৪ 
19855-23 ল ঢা) 5.23 


5. ]23 [1] 1654411278 


108০ *₹ 2-30103 হলে % এর মান নির্ণয় পদ্ধতি 8 


2[.1301031$নাদা /াঘ৬] |] 1-9-984461155 


(৮1) 7 এর মান নির্ণয় 


750) বোতাম টিপলেই )0এর আসন্ন মান 3.141 592654 পাওয়া যাবে । উল্লেখ্য যে, ) কটি অমূলদ সংখ্যা। 
প্রদর্শিত সংখ্যাটি ১5. এর মেশিন-নির্ভূল আসন্ন মান মাত্র । 


ঙ ব্যবহারিক গণিত 
(৮11) ত্রিকোণমিতিক অনুপাত 

ব্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত কাজে প্রথম প্রয়োজন অনুসারে ডিগ্রি অথবা রেডিয়ান ধরন (১0701) নির্ধারণ করে 
নিতে হবে। এজন্য বিভিন্ন ক্যালকুলেটরে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে হয়। আমাদের ব্যবহৃত 04910 
00707 সি 100) ক্যালকুলেটরে [/01)8|4) বোতাম টিপলে ডিগ্রি ধরন এবং[/01)7]5]রোতাম টিপলে 
রেডিয়ান ধরন চালু হবে। (পরবর্তী কাজে এভাবেই 70107 পরিবর্তন নির্দেশ করা হবে) ডিসস্প্লে প্লেটে প্রয়োজনীয় 
ধরণ নির্দেশিত থাকলে 1/107)77 বোতাম ব্যবহার করতে হবে না। 


5 51:35:41" এর মান নির্ণয় পদ্ধতি ঃ 
ডিসপ্লে প্রুটে [২/৮) প্রদর্শিত হলে 
10107 [41 51.” শ 251৮" 4117 "1 গাছ» 0-783636237 


51) » ৯: 3571 এর হলে ডিগ্রি এককে স এর মুখ্যমান নির্ণয় পদ্ধতি 8 


[407981141.3571[ওলাচশ' /াবড1190-10-120-92220354 যোর অর্থ 20.92220354) 


ওলাচন'/যাবড]-' "12075541993 ঘোর অর্থ 20955" 19.93”) 


৪11 .3333 ) খের মান নির্ণয় পদ্ধতি £ 
ডিসপ্রে প্রেটে [070 প্রদর্শিত হলে 


[40921]51.133331%] ৪াশৃ3]স]5 0-865973039 


(দে) স্ৃতিতে রাখা এবং প্রয়ৌজনে পুনরায় ব্যবহার করা 


কোন সংখ্যা ক্যালকুলেটরের স্মৃতি 00001707%) তে ধরে রাখা যায় এবং প্রয়োজনমত পুনরায় ভিসস্ত্রে প্রেটে প্রদর্শন 
করা যায়। অবশ্য ক্যালকুলেটর বন্ধ করে দিলে স্মৃতি নষ্ট হয়ে যায়। ডিসপ্লে প্লেটে প্রদর্শিত কোন সংখ্যাকে স্মৃতিতে 
ধরে রাখতে হলে 1১111) (5190101% 17) বোতাম টিপতে হয়। স্মৃতিতে রাখা কোন সংখ্যাকে ডিসপ্রে প্লেটে আনতে 
হলো 1 0৬০11015 1790911) বোতামটি টিপতে হয়। 


[১1783636271 


11] 78363627 


ব্যবহারিক গণিত 


সমস্যা নং ১.১ তারিখ £ 


সমস্যা 8 (3.14)3 % 0981)2 ১ $/31362 


ন্‌ নু এর আসন মান পাঁচ সার্থক অঙ্ক পর্যন্ত নির্ণয় করতে হবে। 
(002), ৮2926) ৮010) 


কার্য পদ্ধতি ঃ (নিচে তিন ভাবে সমাধান করার পদ্ধতি বর্ণনা করা হল) 


প্রথম পদ্ধতি ৪ 

১। ক্যালকুলেটর ব্যবহার করে লবের আসন্ন মান নির্ণয় করি এবং খাতায় লিপিবদ্ধ করি। 
২। ক্যালকুলেটর ব্যবহার করে হরের আসন্ন মান নির্ণয় করি এবং খাতায় লিপিবদ্ধ করি। 
৩। লবের আসন্ন মানকে হরের আসন্ন মান দিয়ে ভাগ্র করি এবং খাতায় লিপিবদ্ধ করি। 


ফল সংকলন 
লবের মান নির্ণয় £ 
য.]14য51১9811%12 * 313762[বিভ%131371151816.95 
হরের মান নির্ণয় £ 


[7 0021%1515292618121[.101%91311273967232-13 


_71151816.952 


প্রদত্ত রাশির মান - 77-277222_নন্ত 
27396872232 » 10 


71151816 [95221773967232 চ৮চ]131572.597092232) 


. প্রদত্ত রাশির মান 5 2.5971 ১1020 


দ্বিতীয় পদ্ধতি ঃ 

১। ক্যালকুলেটর ব্যবহার করে হরের মান নির্ণয় করি এবং তা ক্যালকুলেটরের স্মৃতিতে [$17]টিপে ধরে রাখি । 
২। ক্যালকুলেটর ব্যবহার করে লবের আসন্তর মান নির্ণয় করি। 

৩ । লবের আসন্ন মানকে [৬11 এ ধরে রাখা হরের আসন্ন মান দিয়ে ভাগ করে চূড়ান্ত ফল নির্ণয় করি। 


৮ ব্যবহারিক গণিত 
ফল সংকলন $ 
হরের মান নির্ণয় এবং স্মৃতিতে সংরক্ষণ $ 


[7 002151551292615120010011%132-539675232121াা 
লবের মান নির্ণয় এবং স্মৃতিতে সংরক্ষিত হর দ্বারা ভাগ করা 8 


71415 [311981[*১121112[.162 াব৬|%[21-[51151816.95 
[এ[াগাং[3 25970922320 


. প্রদত্ত রাশির মান 5 2.5971 ১1020 


তৃতীয় পদ্ধতি ঃ 
ক্যালকুলেটর ব্যবহার করে নিম্নের পদ্ধতিতে প্রদত্ত রাশির মান সরাসরি নির্ণয় করি। 


ফল সংকলন £ 


271475131198115512113[.)62[৬/ওলাদা[৮১)3[৯]-1021%] 22926 
2[+].1011]৯১] 313] 2.5970922320 


প্রদত্ত রাশির আসন মান 5 2.5971 ১1020 


সমস্যা নং ১.২ তারিখ : 


সমস্যা ঃ পাচটি সার্থক অজ্ক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে ৪ 


নি 
1072 00.32)8 % (6254 5 
ঠা 40193194727 


1--3/0.072 .00432)2 ৮ (0.3125)3 525 


সমস্যা নং ১.৩ তারিখ : 


সমস্যা ঃ পাচটি সার্থক অজ্ঞ পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে ৪ 


) 1+৬/0.0075 রঃ রে 


খ) | 2.7)3 * 081)১+* 090)5 
1উতটতির 1০910 (2795 898৯ 909) 


ব্যবহারিক গণিত 


সমস্যা নং ১.৪ তারিখ : 


সমস্যা ঃ পীচটি সার্থক অজ্ঞ পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে ৪ 


কে) €1.31)5+1 €ে) 2 (0081)3 ১0312.5)2 ্ 817490+ 41236 
0.31)5-1 ৬ (0125)5 [80329 47" 


সমস্যা নং ১.৫ তারিখ : 


সমস্যা : (ক) 56936” কে রেডিয়ানে প্রকাশ করতে হবে। 
(খ) 0.7456 7) কে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে হবে। 
€গ) মান নির্ণয় করতে হবে £ 51747152' 
€ঘ) » এর মান ডিগ্রি ও রেডিয়ানে প্রকাশ করতে হবে, যখন » সুক্সকোণ । 
€) 910 % 5 0.324] (1) (৫) যু. ল 24583 011) ০০9 ফ 5 0.7645. 


সমস্যা নং ১৬ তারিখ : 


সমস্যা : (ক) 263224" কে রেডিয়ানে প্রকাশ করতে হবে । 
€খ) 0.1926 7 কে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে হবে। 
€গ) মান নির্ণয় করতে হবে £ 0095 4432 
€ঘ) % এর মান ডিগ্রি ও রেডিয়ানে প্রকাশ করতে হবে, যখন » সুক্্সকোণ। 
€) 510 যু 2 0.7 (1) 20» _ 20095 011) 003 % 0.6. 


সমস্যা নং ১.৭ তারিখ : 


সমস্যা : কে) 3626'28% কে রেডিয়ানে প্রকাশ করতে হবে । 
€খ) 0.3723 )€ কে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে হবে। 
€গ) মান নির্ণয় করতে হবে $ (0 71:38? 
(ঘ) » এর মুখ্যমান ডিগ্রি ও রেডিয়ানে প্রকাশ করতে হবে £ 
€) 20». 0.4 01) ০06 স্‌ _ 2.1] (11) 59০ য 5 1.8. 


ফর্মা নং- ২ ব্য: গণিত ৯ম 


১০ ব্যবহারিক গণিত 


সমস্যা নং ১.৮ তারিখ : 


. (0.32)8 % (62594 5 
রি (0.00432)2 (0.3125)3 25 - 1০810 319.4727 এর আসন্ন মান পাঁচ সার্থক অজ্ঞ পযন্ত নির্ণয়। 


তন্তু ৫ ক্যালকুলেটরের সাহায্যে জটিল গাণিতিক হিসাৰ আনায়াসে সম্পাদন করা যায়। 


প্রয়োজনীয় উপকরণ $ 
১। একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর 
২। খাতা 
৩। কলম ইত্যাদি। 
কার্য পল্ধতি ঃ 
ক্যালকুলেটর ব্যবহার করে নিচের পদ্ধতিতে প্রদত্ত রাশির মান সরাসরি নির্ণয় করি। 


ফল সংকলন 
[.1 32185181625 514 [ল].100432%5121[2]1.13112] 55725লব৬1% 
5[5]-1319[.14727 19511257.0643527 


এ প্রদত্ত রাশির মান  257.06435 

সতর্কতা ঃ 

১. ক্যালকুলেটর ব্যবহারের সময় সাবধানতার সাথে কাজ করতে হবে । 

২. কোন মোডে ক্যালকুলেটর আছে তা দেখে নিতে হবে । 

৩. এমনভাবে বোতাম টিপতে হবে যাতে অন্য ফাংশন ক্যালকুলেটরে না আসে । 


অনুশীলনী ১ 

প্রতি ক্ষেতে মেশিন-নির্ভূল উত্তর দেখাতে হবে । 
মান নির্ণয় কর ৪ 
১।2.43 %72.3 ৯ 3.14+26.031- 4.0079 

] ] 
২। কে) 023-1)4 খে) (3-1415)4 
৩। (ক) (13.602)5 খে) 029-375)3 
৪। (ক)108)0321-4927  €)10819* -:99167 হলে % এর মান কতা? 
৫1983214927 
৬। 074753137" 


ব্যবহারিক গণিত 
দ্বিতীয় অধ্যায় 
সেট এবং অন্বয় 
২.১। ভেন চিত্রের প্রয়োগ 


বিখ্যাত ইংরেজ তর্কশাসত্রবিদ জন্‌ ভেন্‌ যুক্তিশাস্ত্রে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সর্ব প্রথম চিত্রের সাহায্য গ্রহণ করেন। 
তার অনুসরণে চিত্রের সাহায্য সেট সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়। এরুপ চিত্রকে ভেন চিত্র (৪) 
089279781) বলা হয়। নিম্নে কয়েকটি ভেন চিত্র দেখানো হল। এগুলোতে সার্বিক সেট ঘ্য কে আয়তক্ষেত্র বারা এবং 
সার্বিক সেটের উপসেটগুলোকে বিভিন্ন আকারের বৃত্তক্ষেত্র দ্বারা চিত্রিত করা হয়েছে। 


ইউ 


এড? 02058 020 যে মিলা 
52 


্‌ 
ঞ্ ্ট € 


রা 
রি ও 2৩ ৬ 0000 


8 


১২ ব্যবহারিক গণিত 


সমস্যা নং ২.১ তারিখ ৪ 


সমস্যা £ যেকোন 4৯, 7 সেটের জন্য ভেন চিত্রের সাহায্যে দেখাতে হবে যে, 84৬1 03148 
তন্ক ঃ সেট 74১" এবং 814১ সমান হবে যদি ভেন চিত্রে তারা একই এলাকা দারা প্রদর্শিত হয় । 


কার্য পদ্ধতি £ 

১। দুইটি পরস্পরচ্ছেদী বৃত্ দ্বারা ১, 3 সেট দুইটি সৃচিত করি 4 
২। বৃক্তদ্বয়কে একটি আয়তক্ষেত্রের মধ্যে আবদ্ধ করি যেন এ 

আয়তক্ষেত্র সার্বিক সেট [0 সূচিত করে। 

৩। চিত্রের বিভিন্ন অংশকে 1,2,3,4 লিখে চিহ্নিত করি । 


904 ল ( »য€3 এবং 64) 


. চিত্রে 3 ল 3174. 


সমস্যা নং ২.২ তারিখ £ 


অমস্যা 8 যে কোন /৯, 73, ৫ সেটের জন্য ভেন চিত্রের সাহায্যে দেখাতে হবে যে 
00010) _ ৯108) 0800) 

তত্ব ৪ সেট & 10310) _ ৯ 6173)1॥ 4010) এবং সমান হবে যদি ভেন চিত্রে তারা একই এলাকা 
দ্বারা প্রদর্শিত হয়। 


ব্যবহারিক গণিত 


কার্য পদ্ধতি 8 

১। তিনটি বৃত্ত দ্বারা £১, 73, 0 সেট তিনটি সূচিত করি । /১, 7, 0 বৃত্ত 
তিনটি এরুপে নিই যেন তারা একে অপরকে ছেদ করে এবং তিনটি 
বৃত্তেরও একটি সাধারণ ছেদাংশ থাকে। 

২। 4৯ 0, 0 বৃত্ত তিনটিকে একটি আয়তক্ষেত্রের মধ্যে আবদ্ধ করি। 5৫5) 
মনে করি, এ আয়তক্ষেত্রের সার্বিক সেট [ সূচিত করে । 

৩। চিত্রের বিভিন্ন এলাকাকে 1) 2, 3, 4, 5, 6, 7, 8, লিখে চিহিত 


১৩ 


চিত্র -৪ 
করি। 
ফলঃ 
সেট যে যে এলাকা নিয়ে গঠিত কারণ/মন্তব্য 
ঢ্য 1, 2, 3, 4, 5, 6,7,8 | সার্বিক সেট 
4. 


3, 4556 


2, এ 6, 7 


46 


1525354556 4& 1008 _ (84 অথবা %€9) 


15253546057 4৯0)0 ল [যু 8 %.€4৯ অথবা %€ 0) 


(40073)17 ১০0) 1,2,3,476 (%0003)07046010) _ (8 8%5480)8 এবং &৮/০] 


“চিত্রে &৮ 03170) _ ৫৯)73)704৮)0). 


সমস্যা নং ২.৩ -২.৭ তারিখ : 


সমস্যা £ যেকোন সেট 4 ও 7 এর জন্য ভেন চিত্রের সাহায্যে দেখাতে হবে যে, 


কে) /১0 ১13) - 480 8 
(খ) 17 057008) 54178 


১৪ ব্যবহারিক গণিত 
(গ) (4179) 2 10031 

(ঘ) (41013) 25 (4103) 

(ড) (4১179) 0) ১9) ল & 


সমস্যা নং ২৮ -২১২ তারিখ : 


সমস্যা ঃ যেকোন সেট ৯ 7 ও 0: এর জন্য ভেন চিত্রের সাহায্যে দেখাতে হবে যে, 


কে) ৯) 3) 0) 07400 0300০) 

খে) ৫7 8)1705 41 03170) 

গে) &0 98170) (১178)1100) 
ঘে) (১17 3170)1-100 800. 
ডে) 0300)- &$ ৪))৫৯১০ 


সমস্যা নং ২.১৩ তারিখ : 
সমস্যা ঃ সংখ্যা রেখায় [২ এর উপসেট 4৯ _ ([% 8-3 এ এ 1.5) চিত্রিত করতে হবে। 


কার্য পদ্ধতি 8 

১। খাতায় একটি অনুভূমিক সরলরেখা আঁকি এবং তাতে মূলবিন্দু 0 চিহিত করি। 

২। মূলবিন্দুর ডান পাশে সুবিধামত একক (এক্ষেত্রে 2 সে. মি.) দূরতে পর পর 1, 2, 3 বিন্দুগুলো চিহ্নিত করি। 
৷ মূলবিন্দুর বাম পাশে একই একক দৃরতে পর পর -1+ -2, -3 বিন্দুগুলো চিহ্নিত করি। 

1 এবং 2 এর অন্তর্বর্তী 1.5 বিন্দু (এক্ষেত্রে এই বিন্দু দুইটি দ্বারা খভ্ভিত রেখাংশের মধ্যবিন্দু) চিহ্নিত করি। 
-3 বিন্দুটিকে ফাকা বৃত্ত (০) দিয়ে ও 1.5 সূচক বিন্দুটিকে ভরাট বৃত্ত &&) দিয়ে এবং তাদের মধ্যবর্তী 
রেখার অংশকে মোটা দাগ দিয়ে চিহ্নিত করি। 

সংখ্যারেখার চিহ্নিত অংশই যে 4 সেটের চিত্ররুপ তা এ অংশের উপর 4৯ লিখে নির্দেশ করি। 


নি ০0৩ 


ও 


হালাল 
-3 -2) -] 9 1] 15 2 3 


ব্যবহারিক গণিত ১৫ 


সমস্যা নং ২.১৪ - ২-১৬ তারিখ : 
সমস্যা ঃ ভিন্ন ভিন্ন সংখ্যারেখার [ এর নিম্নোক্ত উপসেটগুলো চিত্রিত করতে হবে : 
0) 5 (৪ এয) 


(7735 [% 8৮১৯] 
(11) 07 (& 8% €-0.5) 


সমস্যা নং ২১৭ তারিখ : 


সমস্যা £ একই সংখ্যা রেখার [২ এর উপসেট 


4৯ লহ [271 তয় এ 3] এবং 
(1) 85 (» ৪১৯2] এবং চিত্রিত করে 
(11) 0: _ 4১17 13 এবং 70 ল 4 ৮) 3 দেখাতে হবে। 


সমস্যা নং ২১৮ তারিখ : 


সমস্যা 8 (2. -1) (জু + 2) এ 0 অসমতার সমাধান সেটকে 7২ এর উপসেট রূপে সংখ্যারেখায় চিত্রিত করতে হবে । 
তত্ক 8৪. এর জন্য (& - ৪) (সু. - 6) € 0 অসমতার সমাধান সেট 9 - (% 8৪€ ৯ €০) 


কার্য পদ্ধতি 

প্রদত্ত অসমতাটি সমাধান করে সমাধান সেট 9 ₹ (৪724 547) নিরণয় করি। 

২। খাতায় একটি অনুভূমিক সরল রেখা এঁকে তাতে মূলবিন্দু 0 চিহ্নিত করি। 

৩। সুবিধামত একক নিয়ে (সমস্যা নং ২.৫ এর কার্য পদ্ধতির অনুসরণ) --, 1 এবং -1, -2 বিন্দুগুলো 

চিহ্নিত করি। 

-2 এবং বিন্দু দুইটিকে * দাগ ছারা চিহ্নিত করে তাদের মধ্যকার রেখাংশকে মোটা দাগ দিয়ে চিহ্নিত করি। 
সংখ্যা রেখার এই চিহ্নিত অংশই যে $ সেটের চিত্র তা তার উপর ও লিখে নির্দেশ করি। 


১ 


৪ 


৫ 


১৬ ব্যবহারিক গণিত 
সমাধান সেট নির্ণয় £ 

0) (2-1) তে +2)40 

বা,2&-) &+2)40 

বা, মে +2) 0.--1৮) €0 উভয় পক্ষ ছারা গুণ করে] 

বা, (*-৫2)) স-2)50 


.. নির্ণয় সমাধান ৪ - 2 এ নট 
টা -] 1 0 রা ] 2 
2 2 
চিত্র: ৬ 
সমস্যা নং ২.১৯ -২.২২ তারিখ : 


সমস্যা ঃ নিয়োত্ত প্রত্যেক অসমতার সমাধান সেটকে আলাদা আলাদা সংখ্যা রেখায় চিত্রিত করতে হবে ঃ 


(ক) হ2-3%-440 (খ) জে +1) ্রে-2) ৯০ 
(গ) 2 (2-) » ৯৫1 +) (ঘ)2 (2-%) ৯% ৫1 +%). 
সমস্যা নং ২.২৩ তারিখ : 


সমস্যা ৪4 (2:7৫ এবং -2€% 45] এবং 9 ₹ (3 896 ঘ এবং -এ-€ % €-£-) হলে স্থানাক 
তলে 4 7 এর লেখচিত্র জীকতে হবে । 


তত ৪4৯১ ((5 9) 8 54৯ এবং %€ 8) 

এখানে, 4৯ ১ (ফেস) & ফেস) € [২ -2৫ মত এবং এসএ) | 

কার্য পদ্ধতি ঃ 

১। ছক কাগজে » অক্ষ 505 এবং % অক্ষ %'0% আকি। 

২। সুবিধামত একক (একত্রে 4 ছোটঘর _! একক) নিয়ে % অক্ষে -2 ও 5 বিন্দু দুইটি চিহিত করি এবং এদের 
প্রত্যেকটি দিয়ে % অক্ষের সমান্তরাল র্রেখা আকি। 


৩। একই একক নিয়ে / অক্ষে _ -- ও-১- বিন্দু দুইটি চিহিত 
করি এবং এদের প্রত্যেকটি দিয়ে ম -অক্ষের সমান্তরাল রেখা আঁকি। 
৪। উপরে বর্ণিত রেখাগুলো দ্বারা সীমাবদ্ধ আয়তক্ষেব্রটিকে ঠ 
07২5 নামে অভিহিত করি এবং গাঢ় দাগ দিয়ে চিহ্নিত করি। 

৫ । গাঢ় আয়তক্ষেত্রটির ভিতর 4 ১3 লিখে এটিই যে ঈস্পিত 


লেখচিত্র তা নির্দেশ করি। 


বা] 
চরে রে 
(| জাজ 
74 


সমস্যা নং ২২৪ তারিখ : 


সমস্যা ৪2, +3% +7 € 0 অসমতার সমাধান সেটের লেখচিত্র আঁকতে হবে । 

তন্ক 825. + 3% +75 0 সমীকরণের লেখ একটি সরলরেখা এবং (0, 0) বিন্দুতে 2% + 35+7 750 

এর মান 7 ৯0 বলে মূলবিন্দুর দিক রেখাটির ধনাত্মক দিক বলা হয়। 

কার্য পল্ধতি 8 

১। 2%+3% +7 50 সমীকরণের দুইটি বিন্দু (1, -3) এবং (5, 1) নির্ণয় করি। 

২। ছক কাগজে % অক্ষে 5005. ও % অক্ষে %0% এঁকে সুবিধাজনক একক (এক্ষেত্রে ১ ছোট ঘর _ 1 একক) 
নিয়ে £ (1, -3) ও 9 (5, 1) বিন্দু দুইটি চিহ্নিত করি এবং 4১ সরলরেখাটি জীকি। 

৩। এই রেখার উপর অবস্থিত নয় এমন একটি বিন্দু 00, -4) নিই। এখন (0, -4) বিন্দুটি লেখাচিত্রের নিচের 
অংশে আছে। এই বিন্দুতে 2% +35+7 50+3%04)+7-5-5€0. 

সুতরাং লেখরেখাটি ও তার নিচের অংশ (অর্থাৎ যে অংশে (0, -4) বিন্দুটি অবস্থিত) সমন্বয়ে গঠিত সমতলের 
অংশটুকুই প্রদত্ত অসমতার সমাধান সেটের লেখ । 

৪। 43 রেখাসহ রেখাটির নিচের এলাকা গাঢুভাবে চিত্রিত করে সমাধান সেটের লেখচিত্র নির্দিষ্ট করি। 


ফল 1, -৯2১11+35+9-0 


-৯ 3/+930 শন ল-3 
3 1, -৯ 2%1+3917+27-50 
-৯25%+10ল0 ফল -5 


ফর্মা নং- ৩ ব্য: গণিত ৯ম 


জাজিমিরমিজি 

[1 
ঠা রেরাারারার যার 
11055517077 
///%//1/7. | 101 1 » 
77171117177 হরর রা 
17117711111 10 
1/1////01/////////11//17,-)1 17 
///////1////1////111/11/1//7) | | 1 
11177774777717/7/7 রাত 
/1///111/1//1////11///11111/1////1//1/. 1 
/////1/1//////////1///1/11111/1///1110//1/1/111/7 
/1/1////////////////11////1/1////1/1///1/ 


চিত্র: ৮ 


দস২৬-২ 


সমস্যা নং ঃ নিম্োত্ত প্রত্যেক অসমতার সমাধান সেটের লেখচিত্র (আলাদা ভাবে) আকতে হবে । 
কে) 3» + 4 € 12 
খে) 3 +45 18 
(গ) 2%+ 39 6. 


সমস্যা নং %2+ %2- 14% + 129 + 21 «€0 অসমতার সমাধান সেট স্থানাংক তলে চিত্রিত করতে হবে । 


তন্ত ৪ মে -11)2+ 0 -192 ৯12 সমীকরণের লেখ একটি বৃত্ত যায় কেন্দ্র (790 বিন্দু ও যার ব্যাসার্ধ" এবং 
শুধুমাত্র এই বৃত্তের অভ্যন্তরস্থ (%,১) বিন্দুসমূহের জন্য 0 -1)2+ 0 -102 €1। 


ব্যবহারিক গণিত ১৯ 


কার্য পদ্ধতি ঃ 
১। »2+92-14%+ 129 +21 50 
2 2. 52 লা 
সমীকরণটিকে &.-7) +(৮-(06)] 58 77 
রর 
র করে রণটির 777 
আকারে বৃষপান্তরিত করে দেখি যে সমীকরণটির লেখ একটি রঃ ঠা 


বৃত্ত যার কেন্দ্র (, - 6) ও ব্যাসার্ধ ৪। 


২। ছক কাগজে » অক্ষ ও % অক্ষ আঁকি এবং সুবিধামত 
একক এক্ষেত্রে ১ ছোট ঘর _ 1 একক) নিয়ে 


00, - 6) বিন্দুটি চিহিত করি। 

৩। € কেন্দ্র করে ৪ একক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত 
আঁকি। 

৪ । বৃত্তটিকে ও বৃত্তটি দ্বারা সীমাবদ্ধ এলাকাকে গাড় 
করে প্রদত্ত অসমতার সমাধান সেট বিহ্নিত করি । 
বৃপান্তর ঃ 

2+92- 14. + 125 +21 50 

বা, জেএ- 14» +49) + ড2+ 125 + 36) 549 + 36 -21 
বাঁ, সে -7)2+ (9 + 6) 64 

বা, স-7)2+ (5-06))2-82 


রা 


সমস্যা ৪ নিম়োস্ত প্রত্যেক অসমতার সমাধান সেট আলাদা ভাবে চিত্রিত করতে হবে। 
কে) »2+ 92+ 4 + 69 + 40 
খে) »2+52+85-6/-11 €0 


পর্যবেক্ষন £ লক্ষ করি যে, 


€১) প্রদত্ত সমীকরণে » এর স্থলে - বসালে সমীকরণটির কোন পরিবর্তন হয় না। সুতরাং লেখচিত্রটি % অক্ষের 
সাপেক্ষে প্রতিসম ৷ অনুরূপভাবে % এর স্থলে -% বসালে ও সমীকরণটির কোন পরিবর্তন হয় না। অতএব লেখচিত্রটি 
& অক্ষের সাপেক্ষে ও প্রতিসম। সুতরাং প্রথম চতুর্ভাগে অবস্থিত অংশের লেখ আকাই যথেষ্ট । 


২০ ব্যবহারিক গণিত 


2 
€) প্রদত্ত সমীকরণে রর এ] অর্থাৎ -6 এ % 6. 
সুতরাং প্রথম চতুর্ভাগে সমীকরণটির সমাধান সেট 9. (05) :0 46৮5 --১ 36-52). 
6 
কার্য পল্ধতি 
১। সু 0, 1, 2, 3, 4, 5, 6, এর জন্য সমীকরণ থেকে % এর অখণাত্বক আসন্ন মান নির্ণয় করি। 
২। ছক কাগজে ॥ অক্ষ ও 9 অক্ষ এঁকে সুবিধামত একক (এক্ষেত্রে ] হোট ঘর - 1 একক) নিয়ে নিীত (, %) 
বিন্দুগুলো স্থাপন করি। 
৩। স্থাপিত বিন্দুগুলো দিয়ে সুষমভাবে বক্ররেখা টেনে লেখচিত্রের প্রথম চতুর্থভাগে অবস্থিত অংশ আঁকি। 
৪। % অক্ষে প্রতিবিশ্বিত করে লেখচিত্রের দ্বিতীয় চতুর্থভাগে অবস্থিত অংশ আকি। 
€। » অক্ষ প্রতিবিস্বিত করে লেখচিত্রের বাকি অংশ এঁকে লেখচিত্রটি সম্পূর্ণ করি। 


বিন্দু নির্শয় 
2 
5 
সমীকরণ থেকে পাই 92 ৯ 25 0-56)বায-+-436০ 


৮- ২36 -হ যেহেতু প্রথম চতুর্জাগে % ৯ 0,$ ৯০. সুতরাং % এর খণাত্বক মান অগ্রাহ্য করে। 
ক্যালকুলেটর ব্যবহার করে নিচের ছক পূরণ করে পাই, 


€9:9 €6,0) 


সমস্যা £ নিম্নোক্ত প্রত্যেক অসমতার সমাধানের লেখচিত্র (আলাদা আলাদা ভাবে) জীকতে হবে ঃ 


নি 4 ওটি 
€ক) % +5% 41 $7-2741 
9 চর 169 49 


সমস্যা $ নিম্নোক্ত প্রত্যেক সমীকরণের লেখচিত্র (আলাদা আলাদা ভাবে) আকতে হবে। 


কে) ৮42 খে) 9--3%2 
(গ) 525 12% খে) 52-5-9% 


নমুনা সমস্যা 


্াসং২০৪-২০৮ 


সমস্যা 82». -3% এ - 6 অসমতার সমাধান সেটের লেখচিত্র আঁকতে হবে । 
তন 82% - 39 +6 0 সমীকরণের রেখা একটি সরল রেখা এবং (0১0) বিন্দুতে 2% + 3% + 6 - 0 এর মান 
যা একটি ধনাতবক সংখ্যা বলে মূলবিন্দুর দিক রেখাটির ধনাত্বক দিক। 
প্রয়োজনীয় উপকরণ $ ১। সরু করে কাটা একটি পেন্সিল 
২। স্কেল 
৩। ছক কাগজ 
৪ । বলপেন 
&। রাবার ইত্যাদি 
কাজের ধারা $১। 2 -3%+ 6 - 0 সমীকরণের দুইটি সমাধান (3, 4) এবং €-6, -2) নির্ণয় করি । 
২। ছক কাগজে » অক্ষে ১05 এবং 9 অক্ষে %'0% এঁকে সুবিধাজনক একক নিয়ে 4. (34) 
এবং 3 (-6, -2) বিন্দু দুইটি চিহ্নিত করি এবং £13 রেখাটি জকি । 
৩। 43 রেখাসহ রেখাটির খণাত্বক দিক (এক্ষেত্রে মূলবিন্দুর বিপরীত) গাঢ়ভাবে চিত্রিত করি এবং 
সমাধান সেটের লেখচিত্র নির্দিষ্ট করি। 


২২ ব্যবহারিক গণিত 
্ী 
8034) 
সি" ট 7 
নির 
রি 
চিত্র : ১১ 
সমাধান নির্ণয় £ 
ফন3-6-35+6-0 
--3ঠ _- 12 


** 9 _4ু 
ঘল-6--12-39%+6350 
--3%-6 

"* ঠ--2 


ব্যবহারিক গণিত হত 


(৮) _ (3, 4), 0০672) 
ফলাফল £ 2% -3% এ -6 অসমতার সমাধান সেটের লেখচিত্র চক কাগজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চতুর্থভাগে 
অবস্থিত। 
সতর্কতা $ ১। নির্ভূল লেখচিত্র পাবার জন্য সরু করে কাটা পেন্সিল ব্যবহার করতে হবে। 
২। বিন্দুগুলো সংযোজন করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে । 


নমুনা সমস্যা ঃ 


সমস্যা 8 % _ য2 সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে হবে । 
তত্ব ৪ সমীকরণের সমাদান সেট 9 5 (0১) ৪ % 5 %2). 


পর্যবেক্ষণ ঃ লক্ষ্য করি যে, 
(১) প্রদত্ত সমীকরণে ». এর স্থলে - স্‌. বসালে সমীকরণটির কোন পরিবর্তন হয় না। সুতরাং লেখচিত্রটি 
% অক্ষের সাপেক্ষে প্রতিসম। 


(২) প্রদত্ত সমীকরণে -90 € » € ০0 এবং 0 এ ৮ € ০0 
প্রয়োজনীয় উপকরণ $ ক্যালকুলেটর, রাবার, সার্পনার, গ্রাফ পেপার, সরু করে কাটা [নি পেন্সিল, খাতা, কলম ইত্যাদি । 
কার্ধ পদ্ধতি 8 
(১) » এর মান 0, 3 1, + 2, + 3, 3 এ, ১৮০০, এর জন্য % _ য সমীকরণ থেকে % এর মান 
নির্ণয় করি। 
€২) ছক কাগজে ॥ অক্ষ ও % অক্ষ এঁকে সুবিধামত একক (এক্ষেত্রে 1 ছোট ঘর - 1 একক) নিয়ে 
নির্ণীত (০5) বিন্দুগুলো স্থাপন করি। 
(৩) স্থাপিত বিন্দুগুলো দিয়ে সুষমভাবে বক্ররেখা টেনে লেখচিত্র আকি। 
বিন্দু নির্নয় 8 সমীকরণটি ঠ - %2 
ক্যালকুলেটর ব্যবহার করে নিচের ছক তৈরি করে পাই 


২৪ ব্যবহারিক গণিত 

৮4 2 ৮৮4৮ ৮4 ৮৮714 17-14-4514 ৮ 83 সা 
(39) (3,9) 
(-24) (24) 
টকা (151) 091) খু 
ঢা] 
৪% 
| 
চিত্র : ১২ 


ফলাফল £ লেখ থেকে দেখা যায় যে, 5 - 2 সমীকরণের লেখটি একটি পরাবৃত্ত চ2120918)। 
সতর্কতা 8 1. সরু করে কাটা 1773 পেন্সিল ব্যবহার করেছি। 
2. বিন্দুগুলো সংযোগ করার সময় সাবধানতা অবলম্বন করেছি। 


মন্তব্য ৪ লেখটি % অক্ষের ধনাত্বক দিকে % অক্ষের সাপেক্ষে প্রতিসম। 


তৃতীয় অধ্যায় 


পরিসংখ্যান 


৩.১। উপাত্ত বিন্যস্তকরণ 


ক) 


€খ্) 


গ) 


€ঘ্) 
(৬) 


গনসংখ্যা নিবেশন সারণির সাহায্যে অবিন্যস্ত তথ্যকে বিন্যস্ত করা হয়। 

অবিন্যস্ত তথ্যরাশি বিন্যস্ত করতে হলে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি সতর্ক থাকা দরকার : 

অবিন্যস্ত তথ্যরাশি পর্যবেক্ষণ করে (উপাত্তগুলোর সর্বোচ্চ এবং সর্বনিয় মানের প্রতি লক্ষ্য রেখে) সুবিধামত 
শ্রেণী ব্যবধান (যদি অন্যরুপ উল্লেখ না থাকে) নিতে হয়। 

সর্বোচ্চ এবং সর্বনিম্ন উপাত্তদ্বয়ের বিয়োগফলকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে শ্রেণী সংখ্যা নির্নয় করতে হবে । 
শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হলে পরবর্তী পূর্ণ সংখ্যা ধরতে হবে । 


প্রদত্ত উপাত্তগুলোকে তাদের মান অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীতে টালি চিহ্ন দিতে হবে । টালি চিহ্নিত করার সময় 
প্রতি শ্রেণীতে একটি উপাত্তের জন্য একটি খাড়া দাগ দিয়ে এরুপ চারটি দাগের পর এঁ চারটি খাড়া দাগকে 
ছেদ করে এমন একটি তির্যক দাগ দিয়ে পঞ্চম দাগটি সম্পন্ন করতে হয়। 


টালি করা শেষ হলে প্রতি শ্রেণীর টালি গণনা করে ঘটনসংখ্যা বা গনসংখ্যা নির্ণয় করতে হয়। 

প্রতি শ্রেণী পরিসরের গড় নির্ণয় করে এ শ্রেনীর মধ্যমান নির্ণয় করতে হবে । শ্রেণী পরিসর বা শ্রেণী ব্যাপ্তি, টালি 
গণসংখ্যা, শ্রেণী মধ্যমান ইত্যাদি তথ্য আলাদা কলামে স্থাপন করে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে 
হবে। 


সমস্যা : কোন স্কুলের দমম শ্রেণীর ৭৫ জন শিক্ষার্থী কোন এক পরীক্ষায় গণিত বিষয়ে যে নম্বর পেয়েছে তার তালিকা 
নিম্নে দেওয়া হল ক্রমানুসারে এদের শ্রেণীভূক্ত করে বিন্যাস করতে হবে । 


60, 86, 97, 63, 85, 92, 71,65, 95, 83, 99, 72, 84, 80, 36, 61, 87, 97, 83, 64, 85, 93, 59, 
94, 41, 96, 76, 44, 38, 89, 72, 90, 49, 97, 79, 93, 55, 88, 50, 98, 42, 92, 48, 39, 94, 90, 
59, 93, 75, 875 54, 88, 94, 56, 90, 94, 43, 90, 94, 82, 56, 95, 48, 90, 81, 87,775 87, 89, 
47, 83, 99, 82, 79, 49. 


ফর্মা নং- ৪ ব্য: গণিত ৯ম 


হ্ঙ ব্যবহারিক গণিত 


কার্য পদ্ধতি : 


১। উপাত্তগুলো সবই 1090 অপেক্ষা কম এবং আরম্ভ থেকে শেষ পর্যন্ত একবার পর্যবেক্ষণ করে দেখা যায় 
উপাত্রগুলোর কোনটিই 30 অপেক্ষা কম নয়। 


২। উপাত্তগুলোকে 31 থেকে 10 ব্যবধানে কয়েকটি শ্রেণীতে নিম্োন্ত পদ্ধতিতে বিন্যাস করি। 


81 -90 85, 83, 84 83, 85, 82, 81, 83, 82, 86,87, 89, 90, 88, 90, 87, 88, 90, 90, 
90, 87, 87, 89 


91 - 100 92, 95, 93, 94,93, 92, 94, 93, 94, 94, 94, 95, 97, 99, 97, 96, 97, 98, 99 


সমস্যা : কোন পরীক্ষায় 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া হল। শ্রেণী ব্যবধান 5 নিয়ে একটি গনসংখ্যা নিবেশন 
সারণি তৈরি করতে হবে। 


84, 86, 97, 853, 92, 71, 95, 835 99, 715 80, 87, 85, 83, 975 93, 945 96, 76, 89, 72, 90, 79, 
97, 93, 88, 98, 92, 94, 90,953, 75, 77, 87, 88, 94, 90, 94, 90, 94, 95, 90, 81, 87, 89, &7, 
83, 99, 82, 79, 


তন্তু : মনে করি, উপাত্তগুলোর সর্বনিম্ন মান 


| 
স্ব 


এবং সর্বোচ্চ মান _ 2 
শ্রৌব্যবধান _ 1) 
শ্রেনী সংখ্যা - 
"» পরিসর »2- 
শ্রেণী সংখ্যা] 2 _ পরিসর_ _ ৯2 %1 


ব্যবহারিক গণিত ২৭ 
কার্য পল্ধতি : 


১। প্রদত্ত উপাত্গুলো পর্যবেক্ষণ করে দেখি যে, &] 71, %2 ₹99 এবং দেওয়া আছে; 5 
27 99-৭7] 28 
১ নু -__ 5:96 পাওয়া গেল 
1) 5 5 
৩। প্রকৃত শ্রেণী সংখ্যা ₹ 6 ধরি এবং 70 থেকে 100 পর্যস্ত 50টি সংখ্যাকে নিম্ন ছক অনুযায়ী 6 টি শ্রেণীতে বিন্যাস 
করি এবং শ্রেণী ব্যাপ্তি, টালি ও গণসংখ্যা কলাম পূরণ করি। 
গণসংখ্যা নিবেশণ সারণি 


খ। 


| জনম্প.___া পদ লিআব্লাওে 
| ৮ 
1*711/75 


7/ | | ২ 
1॥ 1 1 |] ॥__ 
1//1 


দ্রব্য £ উপাত্ুগুলো সবই পূর্ণসংখ্যা হওয়াতে শ্রেণীগুলো বিচ্ছিন্ন হয়েছে। 

কিন্তু যখন উচ্চতা, দৈর্ঘ্য, ওজন ইত্যাদি পরিমাপ করা হয় তখন উপাত্তগুলো ভগ্নাংশ হতে পারে। এজন্য শ্রেণী ব্যাপ্তি 
অবিচ্ছন্ন (00100171003) করার প্রয়োজন হয়। শ্রেণী ব্যাপ্তি অবিচ্ছিন্ন করার জন্য প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করে নিতে 
হবে। প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমার ব্যবধান ? হলে, প্রথম শ্রেণীর প্রকৃত নিয়সীমা - 
শ্রেণীর নিম্ীমা - 9. প্রথম শ্রেণীর প্রকৃত উচচসীমা শ্রেণীর উচ্চসীমা + 9 | [পরবতী উদাহরণে দেখানো হয়েছো 


সমস্যা : নিম্নোক্ত তালিকায় 30 জন লোকের ওজন কিলোগ্রামে প্রকাশ করা হল। 

49, 52.5, 555, 61, 63, 65.7, 38, 40, 42, 56১ 90, 90.8, 49.7, 58, 52.3, 59.2, 50, 48.3, 42, 

62, 57,5, 63.2, 64.3, 47, 51.3, 58, 59, 66, 92.5, 49.3. 

প্রদত্ত তথ্যরাশি থেকে ? টি শ্রেণী সম্বলিত একটি গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে হবে। 

ত্ক : মনে করি, উপাত্তগুলোর সর্বানম্ন মান - »] 

এবং সর্বোচ্চ মান 3 2 
.* পরিসর - চে 

শ্রেণী সংখ্যা-] 9 9. 


.*. শ্রেণী ব্যবধান _ নি 1 5] 


] 


২৮ ব্যবহারিক গণিত 
কার্য পদ্ধতি : 

১। পর্যবেক্ষণ করে দেখা যায় যে য়] - 38, 2 66 এবং দেওয়া আছে 17 

২। পণ ব্যবধান 18 --9878-- 128 _4 নির্ণয় করি। 


7 
৩। উপাত্তগুলো ভগ্রাংশ থাকায় প্রকৃত শ্রেণী ব্যবধানে 4 ধরে বিন্যাস করলে কিছু উপাত্তের অবস্থান নির্ণয়ে অসুবিধা 


হয় এই অসুবিধা দূর করার জন্য শ্রেণী ব্যবধান 5 ধরি। 
৪ । ছক বিন্যাসের জন্য শ্রেণী ব্যাপ্তি, প্রকৃত শ্রেণী সীমা, ট্যালি ও ঘটনসংখ্যা কলাম গুলো নিম্নরুপে পূরণ করি। 


0775 30 


ভি 41- 40 ৯ 1. প্রথম শ্রেণীর প্রকৃত নিম্নসীমা _ 36--8-35-5 এবং প্রকৃত উচ্চসীমা 
- 40 +-1- 40.51 সুতরাং 36 - 40 শ্রেণীর প্রকৃত শ্রেণীসীমা হবে 35.5 - 40.5। এখানে প্রতিটি শ্রেণীর 
উচ্চসীমা তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমার সমান হবে, এক্ষেত্রে উত্ত শ্রেণীর উচ্দসীমাকে পরবর্তী শ্রেণীর অন্তর্ভ্ত হিসাবে 
ধরতে হবে। অর্থাৎ 40.5 কে দ্বিতীয় শ্রেণীতে, 45.5 কে তৃতীয় শ্রেণীতে এবং অনুরুপে অন্যান্য শ্রেণীর উচ্চসীমাকে 
পরবর্তী শ্রেণীতে অর্ততভুত্ত হিসাবে গন্য করতে হবে। 


কোন শহরের 60 জন ফেরিওয়ালার কোন একদিনের বিক্রয় থেকে (টাকায় প্রকাশিত) লাভ নিম্নরূপঃ 

86, 95, 71, 97, 76, 79,111, 94, 94, 87, 97, 83, 84, 83, 89, 93, 90, 107, 95, 89, 85, 99, 
80, 85, 72, 88, 93, 90, 101, 88, 92 102, 108, 93, 90, 98, 75, 94, 90, 104, 71, 108, 87, 
94, 100, 92, 87, 112, 81, 99, 105, 103, 113, 96, 97, 94, 88, 90, 77, 82. 

ক) ক্রমানুসারে এদের শ্রেণীভূত্ত করে বিন্যাস করতে হবে। 

খ) উপাত্তগুলোর একটি গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে হবে (শ্রেণী ব্যবধান 10 ধরে) 


ব্যবহারিক গণিত ২৯ 


কোন হাসপাতালে দুই সম্তাহে 60 টি শিশু জন্মগ্রহণ করে। জন্মকালে তাদের ডজন কিলোগ্রামে নিম্নরুপ ছিল ঃ 


2.7, 2.5, 3.0, 3.7, 3.2, 2.9, 2.1, 3.8, 3.4, 3.2, 2.9, 2.1, 2.8, 3.2, 3.5, 2.7, 2.8, 3.1, 3.3, 
2.9, 2.7, 3.1, 3.3, 3.5, 3.8, 3.1, 2.9, 2.5, 2.9, 3.0, 2.3, 3.7, 3.4 3.1, 3.8, 3.9, 2.9, 36, 
2.8, 3.3, 3.2, 2.9, 2.6, 3.1, 3.3, 2.6, 2.9, 3.0, 3.2, 3.3, 2.8, 3.0, 3.3, 2.9, 2.4, 2.8, 2.5, 
3.1, 3.3, 3.9. 

ক) উপাত্রগুলো ক্রমানুসারে শ্রেণীভুক্ত করে বিন্যাস করতে হবে । 

খ) 0.2 শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে হবে। 


৩.২। উপাত্ের লেখচিত্র 


(ক) আয়তলেখ (07156027817) $ বিন্যাসকৃত উপাত্ত উপস্থাপনের বহুল ব্যবহৃত লেখ হল আয়তলেখ। গ্রাফ 
কাগজে ॥ অক্ষ বরাবর প্রত্যেক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি এবং % অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করে প্রত্যেক শ্রেণীর 
গণসংখ্যা অনুসারে আয়তক্ষেত্র অংকন করা হলে কতগুলো পাশাপাশি আয়তক্ষেত্র পাওয়া যাবে । এ আয়তক্ষেত্রগুলির 
সেট ই হল আয়তলেখ। 


সমস্যা ৪ ঢাকা মহানগরীর একটি পোশাক কারখানায় কর্মরত ৩০ জন কর্মচারির সাপ্তাহিক বেতন টাকায় নিম্নরূপ ঃ 
152, 340, 199, 230, 347, 265, 440, 790, 790, 592, 467, 931, 373, 448,733, 413, 475, 
585, 507, 735, 597, 837, 738, 598, 487, 525, 638, 447, 885, 592, 473. 

প্রদত্ত উপাত্ত অবলম্বনে আয়তলেখ আকতে হবে । 


তক ৪ মনে করি, উপাতগুলোর সর্বনিষ্ন মান _ ম। 
এবং সর্বোচ্চ মান _ য় 

মনে করি, শ্রেণী ব্যবধান 5 ॥ 
রিকি 

শ্রেণী সংখ্যা 1. 5 রি 


৩০ ব্যবহারিক গণিত 
কার্য পল্ধতি : 
১। পর্যবেক্ষণ করে দেখা যা যে, য়] _ 152 যু ₹ 885 
পরিসর _ 885 - 152 -733 
ধরা যাক, শ্রেণী ব্যবধান 1। _ 150 
735 


তাহলে, শ্রেণী সংখ্যা ].- 455 _4.886 
উরি 150 


২। শ্রেণী সংখ্যা 5 ধরে নিমের ছক পুরণ করি। 


শ্রেণী ব্যাম্তি 
150 -300 
300 - 450 
450 - 600 
600 -750 
750 - 900 


৩। লেখ কাগজের ক্ষুদ্রতম বর্ণক্ষেত্রের একটি 
বাহুর দৈর্ঘ্যকে » অক্ষ বরাবর 30 এবং % 
অক্ষ বরাবর তিন একক দৈর্ঘকে 1 ধরি। 

৪। প্রত্যেক শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি দ্বারা 
সীমাবব্ধ সরল রেখাংশের উপর একটি 
আয়তক্ষেত্র অঙ্কন করি যার উচ্চতা এ 
শ্রেণীর ঘটনসংখ্যা সূচিত করে । পার্শে 
অভ্িত লেখচিত্রের প্রথম আয়তক্ষেত্রটির 
ভূমি 150 ও 300 দ্বারা সীমাবদ্ধ এবং 
উচ্চতা এ শ্রেণীর ঘটনসংখ্যা 4 কে সূচিত 
করে। 

৫। একই পদ্ধতিতে পরস্পর সংলগ্ন 5 টি 
আয়তক্ষেত্র অভ্কন করি । 

৬। অভিকত আয়তলেখের আয়তক্ষেত্রগুলো 
তির্যক রেখা দ্বারা চিহিত চিত্র : ১১ 
করি। 


১২১২১১১১১ 
বত 
০১০১] 


২ 


«5 কর্মচারির সংখ্যা ____৯ 


ব্যবহারিক গণিত ৩১ 
(খ) দর্ডচিত্র (8397 10182727)) 


সমস্যা : ঢাকা মহানগরীতে কোন মাসের প্রথম দশদিনে দুর্ঘটনাজনিত মৃত্যুর পরিসংখ্যান ধারাবাহিকভাবে নিম্নরূপ ঃ 


রখ: 11213141516 1718 19110. 


মধ্য: 12111414151211141012 


প্রদত্ত তথ্য অবলম্নে একটি দন্ডচিত্র আঁকতে হবে। 


। 


6 


টু 
টি 


2 
1 
91 2 3 চে 5 6 2 ৪ 910 11 12 


্ তারিখ 
কার্য পদ্ধতি: চ্বি:১২ 


নি 
৩০ 


১। প্রদত্ত গ্রাফ কাগজে »% অক্ষ বরাবর ক্ষুদ্র পাচ বর্গ ব্যবধানে তারিখগুলো বসাই। 

২। % অক্ষ বরাবর ক্ষুদ্র ৫ বর্গ - ১ একক ধরি। 

৩। প্রদত্ত পরিসংখ্যান থেকে প্রাপ্ত তারিখ অনুসারে মৃত্যুসংখ্যা % অক্ষ বরাবর ৫ বর্গ _ ১ একক ধরে চিহ্নিত করি। 
৪। নির্দিষ্ট তারিখের মৃত্যুসংখ্যা চিহ্নিত বিন্দুর সাথে এ তারিখ চিহ্নিত » অক্ষস্থ বিন্দু যোগ করি। 

€। একই পদ্ধতিতে দশদিনের জন্য দশটি দক্ড আকি। 


৩২ ব্যবহারিক গণিত 
দ্রষ্টব্য : 9 তারিখে দুর্ঘটনাজনিত কোন মৃত্যু না হওয়ায় উপরিউত্ত লেখচিত্রে 9 তারিখে কোন স্তম্ভ নেই। প্রকৃতপক্ষে 
9 তারিখের স্তম্ভের দৈর্ঘ্য শূন্য । প্রত্যেক দিনের স্তম্ভের দৈর্ঘ্য এ দিনের মৃত্যুসংখ্যার সমানুপাতিক। 

(গ) ঘটনসংখ্যা বা গণসংখ্যা বন্ুভূজ (07900867005 1)01501) $ সমান পরিসর বিশিষ্ট শ্রেণীবিভাজেনের ক্ষেত্রে 
ঘটন বনুভূজ অজ্কন পূর্বোক্ত লেখচিত্রের অনুরুপ পদ্ধতিতে আকা হয়। তবে এখানে প্রত্যেক শ্রেণীর মধ্যমান একটি 
চলক হিসেবে ধরা হয়। 


সমস্যা ঃ$ কোন কারখানায় কর্মরত 30 জন শ্রমিক কোন সপ্তাহে ওভারটাইমসহ নিম্নলিখিত বেতন পান ঃ 


340, 152, 169, 265, 347, 790, 440, 467, 592, 353, 631, 733, 448, 475, 413, 507, 585, 
597, 735, 738, 837, 487, 598, 638, 525, 885, 447, 592, 480. 

প্রদত্ত তথ্য অবলম্বনে একটি ঘটন বহুভূজ আকতে হবে । 

তত : পর্যবেক্ষণ করে দেখা যায় যে, »1 - 152, »2- 885 


মনে করি, শ্রেণী ব্যবধান [5150 

তাহলে, শ্রেণী সংখ্যা 7 রা - 4.886 
শ্রেনী সংখ্যা পরবর্তী পূর্ণ সংখ্যা দরে, 1. 5 5 

কার্য পদ্ধতি : 


১। শ্রেণী ব্যবধান 150 ও শ্রেণী সংখ্যা 5 ধরে নিম্ন ছক পূরন করি । 


77 


০০-প 177 


ব্যবহারিক গণিত ৩৩ 


২। » অক্ষ বরাবর এক বর্গ - 15 একক এবং % অক্ষ বরাবর পীচ বর্গ - 1 একক ধরি। 


সু 
7 
7) 

11 

10 

9 

8 

€- 

দু? ৰ 
রি 6 
% ্ 

5 

0 
এ 
রর না 
3 র্ 
ও 

2 ৫ 

1 রী 

0 5 গজ গর ৮ / ক উ 

4 225 375 525 675 825 0 ফু 
শ্রেনী মধ্যমান 
চিত্র : ১৩ 


৩। » অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান ও % অক্ষ বরাবর গণসংখ্যা বিবেচনা করি। 

৪ । (225, 4), 375, 7), (525, 11), (675, 5), (825, 3) এবং বিন্দুগুলো স্থানাত্কায়িত করি। 

৫ । মনে করি, বিন্দুগুলো যথাক্রমে 3, ৫, 1), ঢু ঢা । 

৬। বতুভূজের উভয়প্রাস্ত সাধারণত হু অক্ষের সাথে যুক্ত করা হয়। বহুভূজের প্রান্তদ্বয়কে » অক্ষে সংযুক্ত করার জন্য 
উভয়দিকে আর ও দুটি শ্রেণী কল্পনা করা হয়। তাই 150 - 300 এর পূর্ববর্তী শ্রেণীর মধ্য বিন্দু / (75) এবং 750 
-900 এর পরবর্তী শ্রেনীর মধ্যবিন্দু 0 (975) পর্যন্ত ভাঙা রেখা দ্বারা যুক্ত করে / 8 07) 7 চি 0 গণসংখ্যা 


বহুভুজ আকি। 


ফর্মা নং- ৫ ব্য: গণিত ৯ম 


৩৪ ব্যবহারিক গণিত 
€খ) বৃত্ত লেখ 


সমস্যা ঃ কোন পরিবার খাদ্যখাতে 2000.00 টাকা, ব্যস্তখাতে 500.00 টাকা, বাড়ি ভাড়া খাতে 500.00 টাকা, 
চিকিঃৎসা খাতে 750.00 টাকা, শিক্ষা খাতে 500.00 এবং অন্যান্য খাতে 250.00 টাকা ব্যয় করে। 
উপরিউত্ত তথ্য অবলম্বনে একটি বৃত্তলেখ আকতে হবে । 


তত্ক 8_ খাত ওয়ারী খরচের পরিমাণ এবং বি _ মোট খরচ হলে, বৃত্তলেখ অঙ্নে বৃত্তের কেন্দ্রে খাতওয়ারী উৎপন্ন 
কোন৪- বস 360 কোণ পরিমাপে টাদা ব্যবহার করতে হবে || 


কার্য পদ্ধতি : 
১। প্রদত্ত তথ্য থেকে আমরা পাই মোট খরচ (খ) ₹- 4500 টাকা এবং তথ্য অনুযায়ী নিমের ছক প্রস্তুত করি। 


৯৯৯৯৯১৯৯৮৮৯ 
১১৬৯১১৫৯১১৬] শিক্ষা 


2-887--৯8ি অন্যান্য 


ব্যবহারিক গণিত ৩৫ 


৩। খাদ্য খাতের জন্য //,08 _ 160” বসত্রখাতের জন্য /7300' _ 40”, বাড়ি ভাড়া খাতের জন্য 001) _ 40%, 
চিকিৎসা খাতের জন্য /1)077. 5 60+ শিক্ষা খাতের জন্য /170ন _ 40” কোণ আকি। তাহলে বৃত্তের কেন্দ্র 
অবশিষ্ট [04 _ 20” হবে এবং /[:04, দ্বারাই অন্যান্য খাতের খরচ সূচিত হবে। 


কে) কোন বিদ্যালয়ের 1991 সাল থেকে 1995 সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের পাশের হার নিম্নরূপ : 


[পাশেরহার 1 ৯৩ | 85 1 % [গ  গ 1 


উত্ত তথ্য অবলম্বনে দন্ড চিত্র আঁকতে হবে । 
(খ) কোন বিদ্যালয়ের 100 জন শিক্ষার্থীর ভূগোল পরীক্ষার নম্বর নিম্নরূপ : 


সপ | 1 71ঞ কতা ৭7 


উপাত্তগুলো অলম্থনে একটি গণসংখ্যা বুভূুজ আঁকতে হবে। 


(ক) কোন বছরে বাংলাদেশের 10 জন রপ্তানিকারক যথাক্রমে 825, 935, 1020, 1125, 975, 1060, 1280, 
990, 892, 1180 টন চিংড়ি মাচ রগ্তানি করেন । 

উপরিউত্ত তথ্যকে দন্ড চিত্রের মাধ্যমে প্রকাশ কর। 

(খ) 50 জন লোকের ওজন আসন্ন কিলোগ্রামে নিম্নরূপ ৪ 

30, 35, 32, 30, 40, 41, 315 45, 36, 43, 449 47, 37, 50, 49, 47, 51, 52 35, 40, 39, 48, 43 
52, 375 46, 45, 48, 425 515 50, 51543, 53, 555 475 43, 385 49, 50, 45, 39) 425 435 455 47, 
35, 38, 49, 46. 


উপরিউত্ত তথ্যের সাহায্যে গণসংখ্যা বহুভুজ আঁক। 


৩৬ ব্যবহারিক গণিত 


কে) একটি পুস্তকের দোকানে সপ্তাহের ৬ দিনে বিক্রিত পুস্তকের সংখ্যা নিম্নরুপ : 


দিন : ] 2 3 ধু এ € 

বিক্রিত পুস্তক সংখ্যা :90 85 70 98 80 95 
দল্ডচিত্রের সাহায্যে তথ্যটি প্রকাশ কর। 

(খে) কোন বিদ্যালয়ে বিষয়ভিত্তিক সাপ্তাহিক পাঠদান সুচি নিম্নরূপ ছিল £ 

বিষয় : বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সমাজবিজ্ঞান অন্যান্য 
পাঠদানবন্টাঃ: এ ৪ 5 € 3 10 
তথ্যটি বৃত্তলেখ দ্বারা প্রকাশ কর। 


(ক) কোন বছরে মাসওয়ারী চিনির গড় দাম প্রতি কেজি নিম্নরূপ ছিল : 

মাস: জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন 

দাম: 23.50 23.009 23-75 2435 24  25-25 
জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 
25.75 26 26.25 2775: 23-75 25 


প্রদত্ত তথ্য অবলম্বনে দন্ড চিত্র ীক। 


খে) বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণের জন্য সারাদেশের সেরা 24 জন খেলোয়াড় বাছাই করা হল। দেখা 
গেল, ঢাকা বিভাগ থেকে 7 জন, চট্টগ্রাম বিভাগ থেকে 4 জন, রাজশাহী বিভাগ থেকে 5 জন, খুলনা বিভাগ থেকে 4 
জন, বরিশাল বিভাগ থেকে ] জন এবং সিলেট বিভাগ থেকে 3 জন নির্বাচিত হয়েছে উপাত্তগুলো বৃক্তলেখের সাহায্যে 
প্রকাশ কর। 


কে) কোন বছরে একটি দেশের বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ নিম্নরূপ ছিল : 

খাদ্য 20%, স্বাস্থ্য ও চিকিৎসা 25%, শিক্ষা 30%, যোগাযোগ 15% ও অন্যান্য 10%। 

উপাত্তগুলো অবলম্বনে বৃত্তলেখ অজ্কন কর। (খ) পৃথিবীর মোট জনসংখ্যা 20 শতাংশ আমেরিকায়, 25 শতাংশ 
ইউরোপে, 35 শতাংশ এশিয়ায়, 15 শতাংশ আফ্রিকায় এবং 5 শতাংশ অস্ট্রেলিয়ায় বাস করে । মহাদেশওয়ারী 
জনসংখ্যা বৃত্তলেখ এর মাধ্যমে প্রকাশ কর। 


ব্যবহারিক গণিত য় 
৩.৩ গড়, মধ্যক, প্রচুরক 


সমস্যা ৪ রাস্তা নির্মাণে কর্মরত 50 জন শ্রমিকের দৈনিক মজুরি টাকায় দেওয়া হল। 

176, 126, 118, 124, 125, 101, 112, 91, 1345 15975 135, 104, 115, 138, 178, 159, 90, 
178, 155, 180, 137, 149, 179, 168, 142, 123, 138, 95, 105, 113, 98, 1090, 107, 174, 
119, 164, 93, 154, 170১ 144, 1555 165, 147, 120, 129, 139, 117, 140, 128, 151. 
উপরিউত্ত তথ্য থেকে £ 

(ক) গড় নির্ণয় করতে হবে। 

(খ) মধ্যক নির্ণয় করতে হবে । 

(গ) প্রচুরক নির্ণয় করতে হবে । 

(ঘে) আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। 

তত্ব: 

মনে করি, প্রদত্ত উপাত্তগুলোর সর্বনিম্ন মান _ %1 

এবং সর্বোচ্চ মান _ ম 

,** পরিসর _ »2-য] 


মনে করি, শ্রেণী ব্যবধান 3 | 
2 
.*, শ্রেণী সংখ্যা 7 রি 


মনে করি, গড় লস 
নির্বাচিত শ্রেণী মধ্যমান - অনুমতি গড় - & 


এবং এ “৪ 


তাহলে, %₹+5-9+10 
কার্য পদ্ধতি 8 
১। প্রদত্ত উপাত্তগুলো থেকে পাই, স্] - 90, »2 ৯ 180. 
২। মনে করি, শ্রেণী ব্যবধান 1) - 15 
তীর 2 স2-জ্] _ ৯4 
]) 15 15 
৪। শ্রেণী সংখ্যা ? ধরে প্রথম শ্রেণীটি 88 থেকে শুরু করে 15 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী ব্যাপ্তি, প্রকৃত শ্রেণীসীমা, টালি, 


ঘটনসংখ্যা বা গনসংখ্যা, শ্রেণী মধ্যবিন্দু ও ক্রমযোজিত ঘটনসংখ্যা নিয়ে নিচের ছকটি তৈরি করি। 


৩৮ ব্যবহারিক গণিত 
€। উপরিউত্ত তত্ব অবলম্বনে নিম্নের ছক তৈরি করি । 


ব্লু 
শ্রেণী সীমা রি ফু 1 রা 

চার জরি া 
1507 টি [71৮1 171দ% 
দাহ যারা ঘা 


লাউ শাল লাশ শাশি 
৮*৮17৮1াশা শান 
৮৮17৮171শাহাশাশ 
"কারা শা শালাাশাশ 


দ্রব্য £ ওপরের ছকের শ্রেণী গুলো বিচ্ছিন্ন । শ্রেণীগুলোকে অবিচ্ছিন্ন করার জন্য প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করে নেওয়া 
হয়েছে। 

কে) গড় নি়্ পদ্ধতি : টা 

৮। উপরিউত্ত তত্তানুসারে,. গড় ৮৪+- দ্র ৮1) 


গড় » _ 140+-26৮15- 140-2.7-137.3 


(খ) মধ্যক নির্ণয় পল্ধতি 

১। পরবর্তী তত্ব ও কার্য পদ্ধতি : 
গণসংখ্যার সমষ্টি 5 1 

মধ্যমা শ্রেণীর নিম্নসীমা 1? 

মধ্যমা শ্রেণীর শ্রেণীব্যাপ্তি _ 1) 
মধ্যমা শ্রেণীর ঘটনসংখ্যা _ গিট 


ব্যবহারিক গণিত ৩৯ 
মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রম যোজিত ঘটনসংখ্যা বা গনসংখ্যা [যা 


]) 
তাহলে, মধ্যক _ [014 72 চা) 
টা? 


৩। উত্ত তন্তানুসারে মধ্যক নির্ণয় করি। 
টিলার রি চতুর্থ শ্রেণীর যোজিত ঘটনসংখ্যা 32 
. অর্থাৎ (133 - 147) শ্রণীটি মধ্যক শ্রেনীর -- » ১9 _25 তম মানটি চতুর্থ শ্রেণীর অর্তভূত্ত। 
টা 147) রনির প্রকৃত প্রনীসীমা হলো 0132 - 147.5) 
ঠা) - 132-5 চেতুর্থ শ্রেণীর প্রকৃত নিম্নসীমা) 
ছি 
৷ ৯10 মেধ্যক শ্রেণীর ঘটনসংখ্যা) 


172 


1] 


মধ্যক 5 132.5 +-2 
₹132.5 + 4.5 3137 


€ে) পরচুরক নির্ণয় পদ্ধতি 

১। তন্তু ও কার্যপদ্ধতি 

মনে করি, প্রচুরক শ্রেণী নিম্নসীমা _[, 

চুর শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি _1. 

প্রচুর শ্রেনী ও তার আগের শ্রেণীর ঘটন সংখ্যার পার্থক্য ₹ ১1 
প্রচুরক শ্রেণী ও তার পরের শ্রেণীর ঘটন সংখ্যার পার্থক্য _ £১% 


অহন ঞরক-1.+বঘ ১ 


৩। পর্যবেক্ষণ করে দেখি, দত উপাতঠুলোর মধ্যে 132.5-147.5 শ্রেণীর গণসংখ্যা সর্বোচ্চ। 
সুতরাং প্রচুরক শ্রেনী হচ্ছে 132.5 - 147.5 শ্রেণী অর্থাৎ এ শ্রেনীতে প্রচুরক অবস্থিত। 
৪1], 1325171515১] ₹10-99- 1,4১2 ₹10-8 52 নির্ণয় করি। 


৫ । তাহলে, প্রচুরক _ 132.5 + 5 ৮15 ল 132.5 + 5 ল 1375 


€ঘে) আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় পদ্ধতি 

১। প্রদত্ত উপাত্তগুলো থেকে ১ নং ছকটি তৈরি করি । 

২। ১নং ছক থেকে দেখি যে, 132.5 - 147.5 শ্রেণীর ঘটনসংখ্যা সবচেয়ে বেশি । 

৩। গ্রাফ কাগজ নিয়ে » অক্ষ বরাবর পাঁচ বর্গ - 15 একক অর্থাৎ এক বর্গ - 3 একক ধরি। 

৪। ঠ অক্ষ বরাবর পীচ বর্গ 5 1 একক ধরি। 

৫। ॥ অক্ষ বরাবর প্রকৃত শ্রেণী সীমা (মজুরি) ও % অক্ষ বরাবর গণসংখ্যা (শ্রমিক সংখ্যা) পরিমাপ করে নিম্নের 
আয়তলেখটি অভ্কন করি। 


৯15 5132.5+ 3 ২১0 


মজুরী 
চিত্র : ১৫ 

৬। 132.5 - 147.5 শ্রেণীর আয়তক্ষেত্রটি সবচেয়ে উঁচু সুতরাং এই শ্রেণীটি হলো প্রচুর শ্রেণী । 

৭। প্রচুরক শ্রেণীর সর্বোচ্চ সীমার কোটির শীর্ষবিন্দুর সঙ্গো পূর্ববর্তি শ্রেণীর সর্বোচ্চ কোটির শীর্ষবিন্দু একটি রেখা 
দ্বারা যুক্ত করি। অর্থাৎ /৯, 73 যোগ করি। আবার প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন সীমার (কোটির) শীর্ষবিন্দুর সঙ্গে 
প্রচুরক শ্রেণীর পরবর্তি শ্রেণীর নিম্নসীমার কোটির শীর্ষবিন্দু যুক্ত করি । অর্থাৎ ০, [) যোগ করি । 

৮। এভাবে অভিকত 4৯ 73 ও 01) রেখা দুইটি পরস্পরকে [১ বিন্দুতে ছেদ করে। 

৯। ৮ বিন্দু থেকে %্‌ অক্ষের উপর ঢা লম্ব আকি। 
তাহলে, [4 বিন্দুর অবস্থানই প্রচুরক নির্দেশ করে। 


ফল সংকলন ঃ 
এখানে 1 বিন্দু 132.5 এর পর 1.5 বর্গ দূরে অবস্থান করে । 
** প্রুরক ল 132.5 + 1.5 ১03 ল 132.5 + 4.5 ল 137 


ব্যবহারিক গণিত ৪১ 


সমস্যা নং ৩.২১ তারিখ : 


ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন একটি বিভাগে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনকারী ১২০ জন ভর্তি প্রার্থীর উচ্চ 
মাধ্যমিক পরীক্ষার মোট নম্বরের বিন্যাস ছক দেওয়া হল। এঁ ছক থেকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় কর। আবার 
আয়তলেখ অঙ্কন করে প্রচুরক নির্ণয় করতে হবে। 


১ 
০] 
30 
40 
6951-700 18 
701-750 12 
1751-800 ? 


সমস্যা নং ৩.২২ তারিখ : 


ঢাকা শহরে ৫০ জন রিকশা চালকের উপর জরিপ করে দেখা গেল তাদের গড় দৈনিক আয় নিম্নরূপ ৪ 

150, 125, 148, 75, 81, 104, 94, 88, 98, 146, 105, 127, 1045 91, 94, 85, 104, 108, 145, 
129, 125, 1125 99, 87, 98, 121, 110, 109, 90, 135, 985 107, 119, 93, 140, 1145 124, 
134, 1এএ 130, 95, 84, 103, 97,108, 128, 1125 119, 1495 107. 

উপাত্রগুলো শ্রেণী বিন্যাস করে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় কর । আবার আয়তলেখ অজ্কন করে প্রচুরক নির্ণয় কর। 


নমুনা সমস্যা 


সমস্যা নং ৩.২৩ তারিখ : 


সমস্যা £ প্রদত্ত তথ্যকে বৃত্তলেখ দ্বারা উপস্থাপন 
সমস্যা 8 কোন বিদ্যালয়ে বিষয়ভিত্তিক সাপ্তাহিক পাঠদান সূচি নিম্নরূপ ছিল ঃ 


বিষয়বাংদা | ইংরেজি গণিত বিজ্ঞান সমাজ বিজ্ঞান অন্যান্য 
পাঠদান ঘণ্টা এ ৪ 5 6 3 10 
তথ্যটি বৃত্তলেখ দ্বারা উপস্থাপন করতে হবে । 
ত্ন্তঃ £ প্রতিটি বিষয়ে পাঠদানের সময় (ঘণ্টায়) 
1 _ মোট পাঠদানের সময় (ঘণ্টায়) 

-47+8+5+6+3+10- 36 ঘণ্টা 


+, উৎপন্ন কোণ, 9--ডি* 3609 


কর্মী নং- ৬ ব্য: গণিত ৯ম 


৪২ 


উপকরণ £ 


১। সরু করে কাটা একটি পেন্সিল 
২।চাদা 

৩। স্কেল 

৪। পেন্সিল কম্পাস 

৫ । রাবার 

৬। ছক কাগজ ইত্যাদি। 


ব্যবহারিক গণিত 


ব্যবহারিক গণিত ৪৩ 


কাজের ধারা ৪ 
১. প্রদত্ত তথ্য থেকে নিচের ছকটি তৈরি করি ঃ 


২. যেকোন ব্যাসার্ধের একটি বৃত্ত এঁকে বৃত্তের কেন্দ্র 9 চিহ্নিত করি এবং যেকোন ব্যাসার্ধের 04 আকি। 
৩. 407 _ 40১ ছারা বাংলা, 4 7300. ৯ 80” দ্বারা ইংরেজি, 4 0:01 ৯ 50» দ্বারা গণিত, 4 7902 


_ 60, দ্বারা বিজ্ঞান, 4 80 _30 দ্বারা সমাজবিজ্ঞান এবং /- 704. _100 দ্বারা অন্যান্য স্বর সূচিত করলাম। 


সতর্কতী৪ঃ  ১। টাদা দিয়ে কোণ অঙ্কনে সাবধানতা অবলম্বন করি। 
২। বিভিন্ন চিহ্ন দ্বারা বৃত্তলেখের অভ্যন্তরে সর্তকতার সাথে বিভিন্ন বিষয় চিহ্নিত করি। 


৪৪ ব্যবহারিক গণিত 


চতুর্থ অধ্যায় 
জ্যামিতিক অঙ্কন 


৪.১। আনুপাতিক অঙ্কন 


ব্যবহারিক জীবনে গণিতের বিভিন্ন সুত্র প্রয়োগ করে জ্যামিতিক আকারের বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল বা কোন ঘনবস্তুর 
আয়তন নির্ণয় করা হয়। কোন কোন সময় চিত্রাঙ্কন ব্যতীত ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় সম্ভব হয় না। তাই 
বৃহদাকারে বস্তুর আনুপাতিক চিত্রার্কন প্রয়োজন হয়। আনুপাতিক চিত্রার্কনে নির্দিষ্ট স্কেল ব্যবহার করা হয় । কোন 
আয়তকার জমির দৈর্ঘ্য 207 মিটার এবং প্রস্থ 153 মিটার হলে সাধারণভাবে ব্যবহৃত কাগজে 207 মিটার দীর্ঘ 
কোন সরলরেখা অজ্কন সম্ভব নয় বিধায় অজ্কন কাজে ব্যবহৃত স্কেলের 1 সে.মি. - 10 মিটার ধরা যেতে পারে । এই 
1 সে. মি. _ 10 মিটারকেই স্কেল বলা হয়। আবার 1 সে. মি. _ 20 মিটারও ধরা যায়। কিন্তু স্কেল নির্বাচনের 
ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যে স্কেলদন্ড ব্যবহার করি তার সাহায্যে এ সেন্টিমিটার এক দশমাংশ অপেক্ষা কুদ্রতর 
দৈরঘ্চ সঠিকভাবে পরিমাপ সম্ভব নয়। যদি | সে. মি. _ 20 মিটার স্কেল বলা হয়, তাহলে 207 মিটার 5 10.35 
সে. মি. হবে, কিন্তু 10.35 সে. মি. সঠিকভাবে পরিমাপ সহজসাধ্য নয়, তাই এক্ষেত্রে স্কেল 1 সে. মি. _ 10 মিটার 
ধরলে উপরিউক্ত জমির আনুপাতিক দৈর্ঘ্ট 20.7 সে. মি. এবং প্রস্থ 15.3 সে. মি. হবে। 


যে কোন সুবিধামত স্কেলে কোন চিত্র অভ্কনের পর এ চিত্রের নিচে স্কেল উল্লেখ অবশ্যই করতে হবে। পরবর্তী 
উদাহরণের স্কেল নির্বাচন, চিত্রাঙ্কন এবং ব্যবহারিক খাতায় লিপিবদ্ধকরণ পদ্ধতি দেখানো হল। যে কোন 
জ্যামিতিক অভ্কনের জন্য নিযনোস্ত উপকরণগুলো সঙ্তো রাখতে হবে। 


১। সরু করে কাটা একটি কাঠ পেন্সিল। 

২। একটি পেন্সিল কাটার ও এক টুকরো রাবার। 

৩। একটি স্কেল, অনুর্ধ ছয় ইঞ্ডি দীর্ঘ যার সাহায্যে ইঞ্ডি বা সেন্টিমিটারের স্কেলে পরিমাপ করা যায়। 
৪। একটি চাদা, তবে কোনরুপ নির্দেশ না থাকলে চাদা ব্যবহার করা যাবে না। 

৫। একটি পেন্সিল কম্পাস ও একটি কাটা কম্পাস। 

৬। একটি কালি কলম বা বলপয়েন্ট কলম । 


অঙ্কন পন্ধতি সম্পর্কে বিশেষ নির্দেশ 8 


যে কোন জ্যামিতিক চিত্র অভ্কনে কিছু তথ্য অবশ্যই দেওয়া থাকবে। প্রদত্ত তথ্যগুলো যেমন ত্রিভুজের দুইটি বাহু একটি 
কোণ বা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু ও সংলগ্ন কোণ বা অনুরুপ যে কোন প্রদত্ত তথ্য অনুসারে কোণ, রেখা বা অন্য 
কোন জ্যামিতিক ক্ষেত্র অঙ্কন কাজের জন্য ব্যবহৃত কাগজের উপরের দিকে ডানপাশে বা বামপাশে চিত্রাকারে স্থাপন 
করতে হবে এবং এই প্রদত্ত তথ্যগুলোকে ভিত্তি করেই নির্ণেয় চিত্র অভ্কন করতে হবে। প্রদত্ত জ্যামিতিক তথ্য বো 
উপাত্ত যেমন রেখাংশ কোণ) আগে (স্কেল বা কম্পাসের সাহায্য) এঁকে নিয়ে প্রথমে সমাধান করতে হবে। 


ব্যবহারিক গণিত ৪৫ 


পরবর্তী কিছু উদাহরণে অঙ্কন পদ্ধতি, চিত্র ও ব্যবহারিক খাতায় শ্রেণী কাজ লিপিবদ্ধকরণ পদ্ধতি দেখানো হয়েছে। 
যেগুলো অঙ্কন পদ্ধতির কেবলমাত্র সংকেত দেওয়া আছে সেগুলো উদাহরণের অনুরুপ পদ্ধতিতে অঙ্কন করতে হবে 
এবং একই পদ্ধতিতে ব্যবহারিক খাতায় লিপিবদ্ধ করতে হবে । 

লেখা এবং সরু পেন্সিলের সাহায্যে সুস্পভাবে অজ্কনের ব্যাপারে সতর্ক থাকা দরকার । 


অমস্যা নং ৪.১ তারিখ : 


সমস্যা 865 মিটার, 57 মিটার ও 50 মিটার দীর্ঘ বাতু বিশিষ্ট একখন্ড ব্রিভুজাকার জমির আনুপাতিক চিত্র 
অঙ্কন করতে হবে। 


তন্ক ঃ ত্রিভুজের তিনটি বাহু দেয়া থাকলে ব্রিভজ অঙ্কন সম্ভব । 
প্রয়োজনীয় উপকরণ £ একটি সরু করে কাটা পেন্সিল, স্কেল, পেন্সিল কম্পাস, রাবার । 


অঙ্কন ঃ 


১। মনে করি, স্কেল 1 সে. মি. 3 10 মিটার । তাহলে, 
আনুপাতিক চিত্রের বাহুগুলো 6.5 সে. মি. 5.7, 
সে. মি. এবং 5 সে. মি. হবে । 4 
২। স্কেলের সাহায্যে 8 5 6.5 সে. মি, 7 _5.7 
সে.মি, ০5 5 সে. মি. দীর্ঘ তিনটি রেখাংশ আঁকি । 3 
৩। 737) রেখাংশ থেকে 70 ₹ & কেটে নিই। 73 বিন্দুকে 
কেন্দ্র করে ০ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। 
৪। আবার € বিন্দুকে কেন্দ্র করে ॥ ব্যাসার্ধ নিয়ে একটি 


০2০ 


7) 


ঢ্ 


& রে 

ৃততচাপ আঁকি। স্কেল: ] সে: মি: ₹ 10 মিটার 
৫। উপরিউত্ত দুইটি বৃত্তচাপ পরস্পরকে /৯ বিন্দুতে ছেদ করে। 
৬। 43 ও 40 যোগ করি । তাহলে, 4১730 ব্রিভূজক্ষেব্রটিই প্রদত্ত জমিরখন্ডের আনুপাতিক চিত্র হবে । 


সমস্যা নং ৪.২ তারিখ : 


সমস্যা ৪ 
১। 68 মিটার দীর্ঘ বাহুবিশিষ একটি বর্গক্ষেত্রের যে কোন একটি বাহুর সাথে বাইরে 44 মিটার উচ্চতা 
বিশিষ্ট একটি সমদ্বিবাহু ব্রিভজাকার ক্ষেত্র সংযুক্ত আছে। সমগ্র ক্ষেত্রটির আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে। 


৪৬ ব্যবহারিক গণিত 


২। যে বাগানের দৈর্ঘ্য 63 মিটার, প্রস্থ 35 মিটার এবং যার ভিতরে চতুর্দিকে 3.5 মিটার প্রশস্থ রাস্তা আছে 
তার একটি আনুপাতিক চিত্র অভ্কন করতে হবে। রাস্তাটি পৃথকভাবে চিহ্নিত করতে হবে এবং রাস্তার 
ক্ষেত্রফলও নির্ণয় করতে হবে । 

৩। 108 মিটার বাতুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে। 

৪। 48 মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট সমবাহু ব্রিভূজাকৃতি একখণ্ড জমির যে কোন এক বাহুর সঙ্গে বাইরের 
দিকে বর্গাকার একখন্ড জমি সংযুক্ত আছে। সমগ্র ক্ষেত্রটির একটি আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে। 

৫। চতুভূজাকৃতি একখড জমির 130 মিটার দীর্ঘ কর্ণের এক পাশের বাহুদ্ধয়ের দৈর্ঘ্য 120 মিটার ও 50 মিটার 
এবং অপরপাশের বাহুদ্ধয়ের দৈর্ঘ্য 100 মিটার ও 70 মিটার । জমি খণ্ডের একটি আনুপাতিক চিত্র অস্তকন 
করতে হবে। 


৪.২ ব্রিভূজ, চতুর্ভূজ ও বৃত্ত সংক্রান্ত জ্যামিতিক চিত্রাঙ্কন 


সমস্যা নং ৪.৩ তারিখ : 


সমস্যা $ কোন ব্রিভূজের ভূমি, ভূমি সংলগ্র কোণদ্ধয়ের অন্তর ও অপর বাহুদ্ধয়ের সমষ্টি দেওয়া আছে। 
ত্রিভজটি জীকতে হবে । 
তন্ক ঃ ত্রিভুজের ভূমি, ভূমিসংলগ্ন কোণদয়ের অন্তর ও অপর বাহুদ্ধয়ের সমষ্টি দেওয়া থাকলে ভ্রিভূজটি অনন্য 
ত্রিভুজ আকা সম্ভব । 
অজ্কন ৪ 
১। মনে করি, ব্রিভজের ভূমির দৈর্ঘ্য ₹ ৪ ভূমির সংলগ্ন 
কোণদ্য়ের অন্তর /% এবং অপর বাহুদ্ধয়ের সমফ্টি 
৪ দেওয়া আছে। 
২। যে কোন 737) রেখাংশ থেকে 730: - & অংশ কেটে নিই। 
৩। 730 এর ০ প্রান্তে /7300 --১-/ আকি। 
৪। (€বিন্তুতে 07. এর উপর খে লম্ব আকি। 
৫। 7 কে কেন্দ্র করে ৪ এর সমান ব্যাসার্ধ নিয়ে 
একটি বৃত্তচাপ আঁকি যেন তা 07 কে এ বিন্দুতে 
ছেদ করে। 
৬। (0073 এর সমান করে ৫ বিন্দুতে /00&. 
আঁকি যেন 04 রেখা 730 কে 4১ বিন্দুতে ছেদ করে। 


ব্যবহারিক গণিত ্ 


তাহলে, ঞ730-ই উদ্দিষউ ব্রিভুজ। 
প্রমাণ 8 /7700 - 90১ ,*, /4870+ 400 _ 90” 
আবার, / 400 54400 জেজ্কনানুসারে) .'. / 4 4480 
/ ঞেতেও 430 ল 4 4০7+ 4 ৪0 -(44010-4805) 
-2/808-2-4%- / 


এছাড়া 730 ল & 

4500 54400 ১4805 40 

১ 30 134৯ + 40 34৯ + 40৯5. 
০০ ঞ030- ই নির্ণেয় ত্রিভূজ। 


সমস্যা ঃ নিম্নোত্ত তথ্য সম্বলিত ব্রিভূজগুলো অজ্কন করতে হবে । (স্কেল ব্যবহার করে প্রদত্ত রেখাংশ ও চাদা ব্যবহার 
করে প্রদত্ত কোণগুলো এঁকে নিতে হবে) 

১। ভূমি 14 সে. মি. ভূমি সংলগ্ন কোণছয়ের অন্তর 20 এবং অপর বাহুদয়ের সমফি 16.8 সে. মি. 

২। ভূমি 16 সে. মি., ভূমি সংলগ্ন কোণঘয়ের অন্তর 30” এবং অপর বাহুদ্ধয়ের সমষ্টি 21.5 সে. মি. 

৩। ভূমি 18 সে. মি., ভূমি সংলগ্ন কোণঘ্বয়ের অন্তর 15০ এবং অপর বাহুদ্বয়ের সমফ্টি 22 সে. মি. । 


সমস্যা ৪ কোন ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন কোণছয়ের অন্তর এবং অপর বাহুদ্ধয়ের অন্তর দেওয়া আছে। ভ্রিভুজটি 
আকতে হবে। 
[অঙ্কন সংকেত $ মনে কর ভূমির দৈর্ঘ্য - &, [ভূমি সংলগ্ন কোণঘ্য়ের অন্তর /: এবং অপর বাহুদ্রয়ের অন্তর ৫ 
দেওয়া আছে || 
১। যেকোন 737১ রেখাংশ থেকে 730 -৪ অংশ কেটে নিয়ে 0বিন্দু / 30-- 4» আকি। 
২। 73 কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ জকি যেন তা 1730 কে 1 এবং খ বিন্দুতে ছেদ 
করে। 
৩। 8 যোগ করে [পর্যন্ত বর্ধিত কর। 
৪। / চা এর সমান করে 0 বিন্দুতে / 04, আকি। 
তাহলে, £130-ই উদ্দিষ্ট ব্রিভুজ। 


১। ভূমি 19.6 সে.মি., ভূমি সংলগ্ন কোণঘ্ধয়ের অন্তর 30) এবং অপর বাহুদ্য়ের অন্তর 11.7 সে. মি. 
২। ভূমি 14 সে.মি. ভূমি সংলগ্ন কোণদ্বয়ের অন্তর 209 এবং অপর বাহুদ্ধয়ের অন্তর 11.0 সে. মি, 
৩। ভূমি 15 সে.মি, ভূমি সংলগ্ন কোণঘ্বয়ের অন্তর 150 এবং অপর বাতুদ্য়ের অন্তর 9.0 সে. মি. 


সমস্যা 8 কোন ত্রিভুজের ভূমি, শিরঃ$কোণ ও অপর দুই বাহুর অনুপাত দেওয়া আছে। ব্রিভুজটি আঁকতে হবে। 
অজ্ষন সংকেত $ মনে কর ভূমির দৈর্ঘ্য _ ৪, শিরঃকোণ /%. এবং অপর বাহুদ্য়ের অনুপাত 1) 817 

১। ঢা) ও 1) দৈর্ঘ্যবিশিষট দুইটি রেখাংশ নাও । যেকোন 731) রেখাংশ থেকে 737 _ া। অংশ কেটে নাও। 
২।৮ এরা ০ প্রান্তে / 9] 54» জীকি এবং ৮7. থেকে সং _0 অংশ কেটে নাও । 

৩। 71২ যোগ করে তাকে [7 পর্যন্ত বর্ধিত কর এবং 7317 থেকে 80: _ ৪ অংশ কেটে নাও । 

৪ । ৫ বিন্দুতে 0411 737 আক যেন তা [3]) কে 4৯ বিন্দুতে ছেদ করে। 

তাহলে, 40 ব্রিভুজই নির্ণে় ব্রিভূজ। 


| 


সমস্যা নং ৪.৮ 


সমস্যা £ নিম্নোত্ত তথ্য সম্বলিত ব্রিভুজগুলো অজ্কন করতে হবে। (স্কেল ব্যবহার করে প্রদত্ত রেখাংশ ও চাদা 
ব্যবহার করে প্রদত্ত কোণগুলো এঁকে নিতে হবে। 

১। ভূমি 12.5 সে- মি, শিরগ্কোণ 300 এবং অপর বাহুদ্ধয়ের অনুপাত 5 8 ?. 

২। ভূমি 9.4 সে. মি. শিরগ্কোণ 80১ এবং অপর বাহুদ্ধয়ের অনুপাত 7 ঃ 10. 

৩। ভূমি 14.8 সে. মি. শিরঃকোণ 450 এবং অপর বাহুদ্ধয়ের অনুপাত 12 8 13 


| 


সমস্যা নং ৪.৮ 


সমস্যা ঃ এরুপ একটি সমদ্বিবাহু ব্রিভজ জীকতে হবে যার ভূমি সংলগ্ন কোণদয় প্রত্যেকেই শিরপ্লকোণের দ্বিগুণ । 


5 
৪ 


১। যে কোন 4 রেখাংশ নিই এবং 0 বিন্দুতে সমদ্বিখন্িত করি। 
২। 4503 এর 7 প্রাপ্ত £ এর সাথে লমব 137 আকি। 


র্‌ 


ব্যবহারিক গণিত 


৩। টঠিথেকে 30» -চ £ কেটে নিই 

এবং 40 যোগ করি। 

৪ । 450 থেকে 0২ - ্ £ অংশ কেটে 

নিই এবং 43 থেকে 4২1২ 41) অংশ 

কেটে নিই। 

৫ 13 ও [) কে কেন্দ্র করে £&1) এর সমান 

ব্যাসার্ধ নিয়ে, 4১73 এর যে পাশে 40 তার 

বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ জকি যেন 

তারা 0 বিন্দুতে ছেদ করে । 

তাহলে, 4১730 ই নির্ণয় ব্রিভূজ। 

প্রমাণ 8 £১ 4730 এর পরিবৃত্ত আকি। 

অজ্কনানুসারে, 47১ _ 03 -70. 

৮১ 40 ল 0৪ 

অজ্কনাননসারে, 4১12 ৯ 4১. 97) 57302 
70, &৫) বৃত্তের স্পর্শক। 

£/ 0) » একাত্তর বৃত্তাংশস্থ / 01). 

আবার / 73190 2 /00 _ 27840 

১00 ল 0) +,737905 47030 

বা, 24700 -47)730-70 

আবার //৬3 _ / 4১07১ +/ 1003 _ 


ল2/(04 ল 24173054360. 
3580 
»*-/130 নির্ণেয় সমদ্িবাহু ব্রিভুজ। 


কর্মী নং- ৭ ব্য: গণিত ৯ম 


৪৯ 


৫০ ব্যবহারিক গণিত 


সমস্যা 8 কোন ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ ও এ কোণ সংলগ্ন অপর বাহু ও উচ্চতার সমফ্টি দেওয়া 

আছে। ব্রিভূজটি আকতে হবে। 

অজ্ষন সংকেত $ মনে কর ভূমি ৪, ভূমি সংলগ্ন কোণ /% ও এ কোণ সংলগ্ন অপর বানু ও উচ্চতার সমষ্টি 3. 

১। যেকোন 5 রেখাংশ নাও এবং তার যে কোন [বিন্দুতে 70 ] 5 আক। 

২। ৮0 হতে 2] _ 9 অংশ কেটে নাও এবং 7) বিন্দুতে / % এর পূরক কোণের অর্ধেকের সমান করে / [93 
আক যেন 737 রেখা ১০% কে 13 বিন্দুতে ছেদ করে। 

৩। আবার 73 বিন্দুতে /1)734 5 4193 আক যেন 734২ রেখা 7) কে /, বিন্দুতে ছেদ করে। 

৪ | ট% হতে 303 ৪ অংশ কেটে নাও এবং 40 যোগ কর। 
তাহলে, ১730 ত্রিভূজ নির্ণেয়ব্রিভূজ নির্ে ত্রিভুজ । 


সমস্যা 8 নিচে প্রদত্ত তথ্য সমবলিত ব্রিভুজগুলো অঙ্কন করতে হবে । 

১। ভূমি 14 সে. মি., ভূমি সংলগ্ন একটি কোণ 60" এবং এঁ কোণ সংলগ্ন অপর বাহু ও উচ্চতার সমক্টি 
24.8 সে. মি। 

২। ভূমি 16 সে. মি. ভূমি সংলগ্ন একটি কোণ 45৭ এবং এ কোণ সংলগ্ন অপর বাহু ও উচ্চতার সমষ্টি 
21.0 সে.মি. । 

৩। ভূমি 15 সে. মি. ভূমি সংলগ্ন একটি কোণ 30” এবং এ কোণ সংলগ্ন অপর বাহু ও উচ্চতার সমষ্টি 
19.8 সে. মি.। 


সমস্যা $ কোণ চতুর্ভূজ ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্পক্ষেত্র আঁকতে হবে । 

১। যেকোন 4730) চতুভূর্জ নাও এবং 4030) চতুর্ভজ ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি £১15 ত্রিভুজ 
ক্ষেত্র আক। 

২। 70 হতে 4, এর উপর লমব আঁক যেন এ লমব 4১১ কে 7, বিন্দুতে ছেদ করে । 

৩। [9 এর মধ্যবিন্দু 0 নির্ণয় কর এবং 0 বিন্দু দিয়ে £৯ এর সমান্তরাল %/% রেখাংশ আক। 

৪। 4৯ ও ১ হতে %-এর উপর 4৯], ও 737৬ লমব আক যেন তারা %% কে যথাক্রমে [, ও 1৬] বিন্দুতে ছেদ 
করে। তাহলে 4115. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 4১15: ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে । 


ব্যবহারিক গণিত ৫১ 


এ 2 আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হবে। 

[এ কেন পর্যন্ত বর্ধিত কর যেন গান _1৬5 হয়। 

[47 কে ব্যাস ধরে একটি অর্ধবৃত্ত আক। 

| সা কে বর্ধিত কর যেন তা অর্ধবৃত্তকে 'খব বিন্দুতে ছেদ করে । তাহলে, 1? নির্ণেয় বর্ণক্ষেত্রের বাহু। 

[এব কে বাহু ধরে বায বর্ণক্ষেত্র আক। তাহলে 1৬৬ নির্ণেয় বর্ণক্ষেত্র যার ক্ষেত্রফল 4300) 
চতুর্ভূজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 


৩ পা ৮০৫৮ নি 


সমস্যা একটি নির্দিষ্ট বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহু ব্রিভূজক্ষেত্র আকতে হবে । 

[অঙ্কন সংকেত £ 

১। যেকোন 47300) বর্ণক্ষেত্র নাও এবং 443 বাহুকে [3 পর্যন্ত এর্পে বর্ধিত কর যেন 4১ _ 77 হয়। 

২। 4১ ও 17 কে কেন্দ্র করে 4১ সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁক যেন তারা [7 বিন্দুতে ছেদ করে। 

৩। 4১] ও [77 যোগ কর যেন /১[ রেখা 190 কে [7 বিন্দুতে ছেদ করে। 

৪। নু ও 4.7 এর মধ্যসমানুপাতী নির্ণয় কর । মনে কর, তাদের মধ্য সমানুপাতী ৫; তাহলে, ৫25 4. / 

€। /্ থেকে 0 এর সমান 4১১ অংশ কেটে নাও এবং 77 এর সমান্তরাল 73 রেখা আক যেন তা 47 কে 3 
বিন্দুতে ছেদ করে 
তাহলে, 4১0 ই নির্ণয় ব্রিভজক্ষেত্র |] 


সমস্যা £ এরুপ সমবাহু ব্রিভজ আীকতে হবে, যে ব্রিভূজক্ষেত্রের ক্ষেত্রফল (ক) 12.7 সে. মি. (খ) 13.5 সে. মি. গে) 
15 সে. মি. (ঘ) 4.6 সে. মি. বাহ্ুবিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান । চোরটি ভিন্ন সমস্যা বিবেচ্য) 


৫২ ব্যবহারিক গণিত 


চা 


সমস্যা ৪ একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ দেওয়া আছে এবং যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে একটি নির্দিষ্ট 

ব্রিভূজক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 

উপকরণ ৪ পেন্সিল, কম্পাস, স্কেল ইত্যাদি। 

অঙ্কন ঃ 

১। যেকোন 4730 ত্রিভিজ নাও। 

২। 730. কে 7 বিন্দুতে সমদ্বিখত্ডিত কর। 

৩। [বিন্দুতে / গ্েরান লস জীকি। 

৪ | 4 বিন্দু দিয়ে 30 এর সমান্তরাল ১70 
রেখাংশ আক যেন তা 1777 কে [7 বিন্দুতে ছেদ 
করে। 

৫। € বিন্দুতে [77 এর সমান্তরাল (0 সরলরেখা 
আক যেন তা 4173 রেখাংশকে 0 বিন্দুতে ছেদ 
করে । তাহলে, 70077 নির্ণেয় সামান্তরিক। 

প্রমাণ 84১] যোগ করি। 

"4878 ও 407 ব্রিভূজদয়ের ক্ষেত্রফল সমান । 

** /৯ ক্ষেত্র &30 _ 2 /৬ ক্ষেত্র 70 

"৮800 সামান্তরিক - 2১ ক্ষেত্র 470 

»* /৯ ক্ষেত্র 430 ৯ 10077 সামান্তরিক ক্ষেত্র । 

আবার অজ্কনানুসারে / তেল 479 

** 7800 -ই নির্ণেয় সামান্তরিক। 


নিম্নোন্ত তথ্য অবলমবনে অঙ্কন করতে হবে। 

১। একটি সামান্তরিক আক যার একটি কোণ 60” এবং যার অভ্যত্তর ক্ষেত্রের ক্ষেত্রফল 15.6” সে. মি. ভূমি ও 8.3 
সে. মি. উচ্চতা বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান । 

২। একটি সামান্তরিক আঁক যার একটি কোণ 30” এবং যার অভ্যন্তর ক্ষেত্রের ক্ষেত্রফল 5 সে. মি., 6 সে.মি. ও 7 
সে. মি. বাহ্ুবিশিট ব্রিভূজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান । 

৩। একটি সামান্তরিক আক যার একটি কোন 75 এবং যার অভ্যন্তর ক্ষেত্রের ক্ষেত্রফল 14 সে.মি. ভূমিসংলন্্ন 
কোণঘয়ের অন্তর 20” এবং অপর বাহুদ্য়ের সমষ্টি 16 সে.মি | 


ব্যবহারিক গণিত ৫৩ 


সমস্যা 8 কোন ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু ৪, 9 এবং বৃহত্তর সমান্তরাল বাহু ৪ সংলগ্ন দুইটি কোণ 
ও / দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। 
অজ্কন সংকেত ঃ 
১। যে কোন 730: €3 ৪) রেখাংশ নাও। 
২। 30 রেখাংশের 3 ও ০ প্রান্তে পথাক্রমে /॥ ও / এর সমান / 0৪1 এবং /13েখ আক। 
৩।  01% ও ঠেখি মনে কর ৮ বিন্দুতে ছেদ করে । ৮ বিন্দুতে ॥ ৮0 70 আক। 
৪। 10 হতে 21২ (5 9) অংশ কেটে নাও । 
৫। ছ২ বিন্দুতে 731] এর সমান্তরাল চং]) আক যেন তা রেখ কে 7) বিন্দুতে ছেদ করে । 
৬। 1) বিন্দুতে 0. এর সমান্তরাল [)/১ আক যেন তা 737৬ কে /১ বিন্দুতে ছেদ করে । 
তাহলে, 41300)-ই নির্ণেয ট্রাপিজিয়াম | 


সমস্যা £ নিম্নোত্ত তথ্য অবলম্বনে ট্রাপিজিয়াম আকতে হবে। 
১। সমান্তরাল বাহুদ্ধয়ের দৈর্ঘ্য 5.6 সে. মি.; 8.5 সে. মি. এবং বৃহত্তর বাহু সংলগ্ন কোণছয় 30” ও 60" 
২। সমান্তরাল বাহুদ্য়ের দৈর্ঘ্য 7.0 সে. মি., 5.0 সে. মি. এবং বৃহত্তর বাহু সংলগ্ন কোনঘ্বয় 60” ও 30” 


সমস্যা ৪ এরুপ একটি সামান্তরিক আকতে হবে যার একটি কোণ /% ও একটি বানু ৫ দেওয়া আছে এবং যা দ্বারা 
সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভূজক্ষেত্রের সমান। 
[ অঙ্কন সংকেত ৪ 
১। যেকোন 40 ত্রিভূজ নিয়ে 00 থেকে 772 - 2৫ অংশ কেটে নাও; প্রয়োজনে 730 কে বর্ধিত করে নিতে হবে। 
২। 772 এর উপর এরুপ ৮37 ত্রিভুজ আক যেন / 0037- 4» হয় এবং /১- ক্ষেত্র 23 ₹ /১-ক্ষত্র 
4530 হয়। 
৩। ১ -কষেত্র 0317 এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট 21)017 সামান্তরিক ক্ষেত্র আঁক। 
তাহলে, 7১07 সামান্তরিকই নির্ণেয় সামান্তরিক || 


৫৪ ব্যবহারিক গণিত 


সমস্যা ঃ সামান্তরিক আকতে হবে যার একটি কোণ 230”, একটি বাহু 4.2 সে. মি. এবং যা দ্বারা সীমাবদ্ধক্ষেত্রের 

ক্ষেত্রফল নিম্নোন্ত ব্রিভূজক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 

(ক) 8.5 সে. মি. 6 সে. মি. 7 সে. মি. বাহুবিশিষট ভ্রিভূজ ক্ষেত্র । 

(খ) ভূমি 4.2 সে. মি.১ এং 2.3 সে. মি. উচ্চতা বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্র 

(গ) ভূমি 14 সে. মি. ভূমি সংলগ্ন কোণদ্বয়ের অন্তর 20” এবং অপর বাহুদ্ধয়ের সমষ্টি 16 সে. মি. বিশিষ্ট ব্রিভূজ 
ক্ষেত্র । (তিনটি ভিন্র সমস্যা বিবেচ্য)। 


সমস্যা ঃ& এমন একটি বৃত্ত আকতে হবে যার ব্যাসার্ধ ? দেওয়া আছে এবং যা একটি নির্দিষ্ট বৃত্ত ও একটি নির্দিষ্ট 
সরলরেকাকে স্পর্শ করে। 
অজ্কন ঃ পেন্সিল, কম্পাস, স্কেল ইত্যাদি। 


১। যে কোন 403 সরলরেখা নিই এবং 41 থেকে ? 
একক দূরে 1771 | 4১0 আঁকি। নির্ণেয় বৃত্তের 
কেন্দ্র 777 এর উপর থাকবে । 

২। নির্দিষ্ট বৃত্তের কেন্দ্র 0 নিই এবং মনে করি এই 
বৃত্তের ব্যসার্ধ ঢ; 0 -কে কেন্দ্র করে [২ ব্যাসার্ধ 
নিয়ে একটি বৃত্ত জাকি। এটাই প্রদত্ত নির্দিষ্ট বৃত্ত। 

৩। কে কেন্দ্র করে [২+1 ব্যাসার্ধ নিয়ে একটি এককেন্দ্রিক বৃত্ত আকি। যেন তা [7 কে 0 এবং 0 বিন্দুতে 
ছেদ করে। 

৪ | 0 এবং 0 কে কেন্দ্র করে 7 সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্ত আঁকি। 
তাহলে, এ বৃত্দঘয় প্রত্যেকেই নির্ণেয বৃত্ত। 

প্রমাণ 809 যোগ করি যেহেতু &01-43 এবং 70 1145 এবং 74, 5 008 71 
.€, 7880 একটি আয়তক্ষেত্র। 

১ 084-48 

সুতরাং নির্ণেয় বৃত্ত £13 কে ৪ বিন্দুতে স্পর্শ করে । আবার 00 _ 00) + £ এবং 0, [), 0 একই সরলরেখায়। 

১ নির্ণে বৃত্ত ৫ কেন্দ্রবিশিষট বৃত্তকে স্পর্শ করে। একই বাবে দেকানো যায় যে 0' কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি ও নির্দিষ্ট বৃত্ত 

ও নিদিষ্ট সরলরেখাকে স্পর্শ করে। 


ব্যবহারিক গণিত ৫৫ 


১। ৩ সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট এরুপ বৃত্ত আাকতে হবে যা ৫ সে. মি. ব্যাসার্ধবিষি কোন নির্দিষ্ট বৃত্তকে ও একটি 
নির্দিষ্ট বৃত্তকে ও একটি নির্দিষ্ট সরলরেখাকে স্পর্শ করে। 

২। ২.৫ সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট এরুপ বৃত্ত আঁকতে হবে যা ৩.৭ সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট একটি নির্দিস্ট বৃত্তকে ও 
একটি নির্দিষ্ট সরলরেখাকে স্পর্শ করে। 

৩। ১.৮ সে.মি. ব্যাসার্ধবিষি এরুপ বৃত্ত জাকতে হবে যা ২.৩ সে.মি. ব্যাসার্ধবিশিষট একটি নির্দিষ্ট বৃত্তকে ও একটি 
নির্দিষ্ট সরলরেখাকে স্পর্শ করে। 


সমস্যা ৪ এমন একটি বৃত্ত জীকতে হবে যা একটি প্রদত্ত বৃত্তের কোন নির্দিষ্ট বিন্দুতে এবং অপর একটি বৃত্তকে স্পর্শ 
করে। 

অঙ্কন সংকেত ঃ 

১। 0 কেন্দ্রবিশিষট যে কোন বৃত্ত আঁক এবং তার পরিধিস্থ যে কোন 4 বিন্দু নাও। 

২। 0 কেন্দ্রবিশিষ্ট অপর একটি বৃত্ত আাক। 

৩। ০4 যোগ করে তাকে ॥১ পর্যন্ত বর্ধিত কর। 

৪। 0 কেন্দ্রবিশিষ্ণ বৃত্তের /, বিন্দুতে 4১5 স্পর্শক আক। 

€। € হতে 4১ এর উপর 0) লম্ব আঁক যেন তা 4১5 কে ]) বিন্দুতে ছেদ করে। 

৬। [90 বর্ধিত কর যেন তা ৫ কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে 3 বিন্দুতে ছেদ করে । 04 যোগ কর যেন তা একই বৃত্তকে 
২ বিন্দুতে ছেদ করে। 

৭। (২ যোগ করে বর্ধিত কর যেন তা বর্ধিত 7১/৯ - কে 9 বিন্দুতে ছেদ করে । তাহলে 9 নির্ণেয় বৃত্তের কেন্দ্র। 

৮। ৪ কে কেন্দ্র করে 54 বা 9] ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই নির্ণেয় বৃত্ত] 


সমস্যা ৪ এরুপ একটি বৃত্ত আকতে হবে যা একটি সরলরেখাকে এবং প্রদত্ত একটি বৃত্তকে তার কোন নির্দিষ্ট বিন্দুতে 
স্পর্শ করে। 

অজ্কন সংকেত £ 

১। একটি নির্দিষ্ট সরলরেখা 403 নাও এবং দির্দিষ্ট 0 কেন্দ্রবিশিষ্ট বৃত্ত আাক যার পরিধিস্থ নির্দিষ্ট বিন্দু ৮. 


৫৬ ব্যবহারিক গণিত 


২। 4১ এর উপর 0% লম্ব আক এবং 05 কে বর্ধিত কর যেন তা নির্দিষ্ট বৃত্তকে [২ ও 9 বিন্দুতে ছেদ করে। 

৩। চ২ ও 79 যোগ করে বর্ধিত কর যেন তারা £১73 কে যথাক্রমে [7 ও |; বিন্দুতে ছেদ করে। 

৪। 413 এর উপর ল]ন ও [খত লঙ্ব আঁক এবং 0% যোগ করে তাকে বর্ধিত কর যেন তা [717 ও চা] রেখাদ্ধয়কে 
যথাক্রমে ছন, & বিন্দুতে ছেদ করে । তাহলে নির্ণেয় বৃত্তের কেন্দ্র অথবা [ এবং ব্যাসার্ধ [7 অথবা [. 

৫ | [নর এবং ঢু কে কেন্দ্র করে 77 এবং 7 ব্যাসার্ধ দুইটি বৃত্ত কলে তারা প্রত্যেকেই নির্ণেয় বৃত্ত হবে। 


১। 43 একটি নির্দিষ্ট সরলরেখা এবং 03 হতে 4 সে. মি. দূরে 3 সে. মি. ব্যাসার্ধবিশিষ বৃত্তের পরিধিস্থ একটি 
নির্দিষ্ট বিন্দু। এরূপ দুইটি বৃত্ত আকতে হবে যারা প্রদত্ত বৃত্তকে ৮ বিন্দুকে স্পর্শ করে এবং 43 রেখাকেও 
স্পর্শ করে। 

২। ১নংপ্রশ্রের সকল শর্তাধীনে প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ (ক) 2.5 সে. মি. খে) 2.0 সে. মি. গে) 1.5 সে. মি. ধরে বৃত্ত 
আকতে হবে। 

৩। ১নংপ্রশ্রের সকল শর্তাধীনে কেবলমাত্র 4১ রেখা হতে কে) 3.0 সে.মি (খে) 3.7 সে.মি. দূরে ধরে বৃত্ত আকতে 
হবে। 


সমস্যা 8 এমন একটি বৃত্ত জীকতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং একটি প্রদত্ত বৃত্তকে স্পর্শ করে। 
অঙ্কন সংকেত ঃ 

১। যে কোন 07017 বৃত্ত আক এবং এই বৃত্তের বহিঃস্থ দুইটি বিন্দু 4৯, 73 নাও। 

২। £, বিন্দু দিয়ে এমন একটি বৃত্ত আক যা 07017 বৃক্তকে 0: ও 1) বিন্দুতে ছেদ করে। 

৩। (0) ও 4573 কে যোগ করে বর্ধিত কর যেন তারা স্‌ বিন্দুতে ছেদ করে। 

৪। এ হতে 7907 বৃত্তে ১0 স্পর্শক আঁক। 


তাহলে, /&, 73, 7 বিনদুগামী বৃত্ত নির্ণবৃত্। 


ব্যবহারিক গণিত ৫৭ 


প্ত_____া শন 


এমন একটি বৃত্ত আঁকতে হবে যা (ক) 4 সে. মি. খে) 2.5 সে. মি. গে) 3.5 সে.মি. ব্যাসার্ধশিষ বৃত্তকে স্পর্শ করবে 
এবং এ বৃত্তের বহিঃস্থ দুইটি বিন্দু দিয়ে যাবে। 


চা 


এমন একটি বৃত্ত আকতে হবে যা দুইটি সমান্তরাল সরলরোখার প্রত্যেকটিকে স্পর্শ করে এবং তাদের মধ্যবর্তী কোন 
বিন্দু দিয়ে যায়। 


অঙ্কন 

১। বি ও 5 দুইটি সমান্তরাল সরলরেখাংশ নিই 
এবং মনে করি তাদের মধ্যবর্তী £ একটি নির্দিষ্ট 
বিন্দু। 

২। ছে রেখাংশের % বিন্দুতে [| 2 আঁকি যেন 
তা? কেন বিন্দুতে ছেদ করে। 

৩। সা এর লম্ব-দ্বিখন্ডক 07২ আকি যেন তা খ্রানকে 
৫ বিন্দুতে ছেদ করে। 

৪। 4 বিন্দুকে কেন্দ্র করে 0% ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যেন 00২ কে 0 বিন্দুতে ছেদ করে। তাহলে, 0 
বিন্দুই নির্ণেয় বৃত্তের কেন্দর। 

€। 0 কে কেন্দ্র করে 04, ব্যাসার্ধ নিয়ে অভিকত বৃততই নির্ণেয় বৃত্ত । 

প্রমাণ 804৯ যোগ করি এবং 0 বিন্দু দিয়ে %]র এর সমান্তরাল 01" রেখাংশ আঁকি যেন তা গাব কে এ বিন্দুতে 

ছেদ করে। 

যেহেতু 07:11037 এবং 90 | 

»* শু'00ঢা একটি সামান্তরিক। 

৮» 0ন'ল এনা _ 0৯% 5 04. 

এবং £0৭ুশন - /00নু এক সমকোণ। 

** 07: একটি ব্যাসার্ধ এবং [গু একটি স্পর্শক। 

-'* বৃত্তটি গাব রেখাংশকে স্পর্শ করে এবং 4, বিন্দু দিয়ে যায়। 

অনুরুপভাবে দেখানো যায় যে, বৃত্তটি ১: রেখাংশকে স্পর্শ করে। 

-* 407 বৃততই নির্ণেয় বৃত্ত। 


কর্মী নং₹- ৮ ব্য: গণিত ৯ম 


৫৮ ব্যবহারিক গণিত 
পঞ্চম অধ্যায় 
পরিমিতি 


৫.১। অজ্ফনের সুবিধার্থে মডেল হিসেবে কয়েকটি ঘনবদ্তুর চিত্র নিষ্ে দেওয়া হল। 


এ টি 


ব্যবহারিক গণিত ৫৯ 


নিম্নলিখিত ঘনবস্ত্র চিত্র অঙ্কন ও মডেল তৈরি কর ঃ 

(ক) ঘনক, (খ) আয়তাকার ঘনবস্তু, (গ) সিলিন্ডার (ঘ) গোলক, (৩) কোণক, চে) পিরামিড । 

৫.২। সামতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রাবলি £ 

(ক) ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সুত্রাবলি £ 

কে) ত্রিভুজ ক্ষেত্রের কেক্ষত্রফল "9 0 - 2) ও - ৮) € - ০) বর্গএকক, যেখানে ব্রিভুজের বাহুদ্য়ের দৈর্ঘ্য যথাক্রমে 
£, ৮, ০ এবং $ ৫ ++ ০) আবার ভূমির দৈর্ঘ্য ৫ ও উচ্চতা 1) হলে, ্রিভূজ ক্র কষত্রফল -- হা বর্গ 
একক। 

(খ) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল - দৈর্ঘ্য ৮ প্রস্থ বর্গ একক। 

গে) বর্ণক্ষেত্রের ক্ষেত্রফল _ (দৈর্ঘ্য) বর্গ একক। 

ঘে) সামান্তরিক ক্ষেত্রফল _ ভূমি % উচ্চতা বর্গ একক। 

(৩) রমবস ক্ষেত্রের ক্ষেত্রফল 5 7 * করণয়ের দৈ্ঘের গুণফল বর্গ একক। 

0) ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল - -ট সমান্তরাল বাহুঘয়ের সমস ১ উচ্চত) বর্গ একক। 


সমস্যা 8430) চতুর্ভুজাকার একটি মাঠের 737) কর্ণের দৈর্ঘ্য 135 মিটার এবং 4৯, 0 শীর্ষবিন্দুদ্ধয় হতে 731) এর 
উপর পতিত লমেবর দৈর্ঘ্য যথাক্রমে 63 মিটার ও 37 মিটার । 7 বিন্দু হতে লমবদ্ধয়ের পাদবিন্দুর দূরতৃ যথাক্রমে 67 
মিটার ও 32 মিটার । মাঠটির একটি আনুপাতিক চিত্র আকতে হবে এবং মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 


তন্ক ঃ চতুর্ভূজ ক্ষেত্রের ক্ষেত্রফল _ 2 কের্নের দৈর্ঘ্য) 
(অপর দুই শীর্ষ বিন্দু থেকে কর্ণের দূরতের সমফ্ি)। 
প্রয়োজনীয় উপকরণ $ পেন্সিল, স্কেল 

অজ্কন ঃ 

১। 1 সেমি. ₹- 20 মিটার স্কেল নিয়ে কর্নের ও 
লম্বদ্ধয়ের আনুপাতিক দৈর্ঘ্য দীড়ায় যথাক্রমে 6.76 
সেমি.১ 3.15 সে.মি.১ এবং 1.85 সে.মি. লমেবর 
পাদবিন্দদ্বয়ের দূরত্ব (3 বিন্দু হতে) দাড়ায় যথাক্রমে 
3.35 সেমি. এবং 1.6 সে.মি.। 


৬০ ব্যবহারিক গণিত 


২। স্কেলের সাহায্যে এ 6.75 সে.মি, ! - 3.15 সে. মি, যা। - 1.35 সেমি. 0 3.35 সে. মি. এবং 0 - 
1.6 সে.মি, দীর্ঘ পাঁচটি রেখাংশ টানি। 

৩। যথেষ্ট 0 সে.মি বা তদূর্ধ) দীর্ঘ একটি রেখাংশ 717 নিয়ে তা থেকে 731) - 0, 737১ 70 এবং 30 - 0 কেটে 
নেই। 

৪। 7» বিন্দুতে 731) এর উপর লমব 7 এবং ৫ বিন্দুতে 1) এর উপর [৬] এর বিপরীত দিকে লম্ব টো 
আকি। [৬ থেকে 7 - 1 এবং 0 থেকে 30 ৯ 17 কেটে নিই। 

€। 4৯ ১4৯10; 0 8 এবং 0১ যোগ করি, তাহলে প্রাপ্ত 40) চতুর্ভূজটি হবে প্রদত্ত মাঠের আনুপাতিক 
চিত্র। 

ফল সংকলন £ 

4টি) চতুর্ভূজ ক্ষেত্রের ক্ষেত্রফল 

-/১7/১]) এর ক্ষেত্রফল + /১ 707) এর ক্ষেত্রফল । 

- চে 97). 2 +7). 00 

47 97). ০০/৯+ 00) 


2 


--$ %135% 63 + 37) বর্গমিটার 


নু ন্‌ ১135 ১100 ব. মি 5 6750 বর্গমিটার 


১। আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য 67 মি. ও প্রস্থ 48 মি. বাগানের ভিতরে চারদিকে 2 মি. প্রশস্ত একটি 
রাস্তা আছে। রাস্তাসহ বাগানটির একটি চিত্র আকতে হবে এবং রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 

২। 73007, একটি পঞ্চভূজ ক্ষেত্র । /১0: ও /১1) বাহুদ্ধয়ের দৈর্ঘ্য যতাক্রমে 125 মি. ও 105 মি. । আবার [7 
থেকে £1) এর উপর লম্বের দৈর্ঘ্য 45 মি. এবং 8 ও 7) থেকে £,0 এর উপর লমেবর দৈর্ঘ্য যথাক্রমে 35 মি. 
ও 30 মি.। পঞ্চভূজক্ষেব্রটির আনুপাতিক চিত্র আঁকতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে । 

৩। 4১30) একটি চতুর্ভূজ ক্ষেত্র যার ভূমি 4১3 _ 95 মি. 0 ও 1) থেকে 4১ এর উপর লবদ্ধয়ের দৈর্ঘ্য 
যতাক্রমে 35 মি. ও 45 মি. এবং ল্বছয়ের পাদবিন্দু % ও ছু দ্বারা /13 ভূমি 45৫ _ 32 মি., সখ _ 35 
মি. এবং %73 _ 28 মি. দীর্ঘ তিন অংশ বিভক্ত হয়েছে। ক্ষেত্রটির আনুপাতিক চিত্র আীকতে হবে এবং এর 
ক্ষেত্রফল নির্ণয় করতে হবে । 


ব্যবহারিক গণিত ৬১ 


৫.৩। ঘনবস্তুর পরিমিতি 

€ক) কোন আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ উচ্চতা যথাক্রমে ৪, 9. ০ একক হলে, তার আয়তন 5 8১০ 
ঘন একক। 

সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল - 269০ + ৮০ + ০৫) বর্গ একক। 

কর্ণের দৈর্ঘ্য _ ৪2 +02+ 02 একক। 


সমস্যা $ একটি আয়তাকার কাষ্ঠখন্ডের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 0.52 মিটার, 0.21 মিটার এবং 0.26 
মিটার। এর একটি আনুপাতিক চিত্র আঁকতে হবে এবং এর আয়তন, কর্ণের দৈর্ঘ্য ও সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় 
করতে হবে । 

তন্তু ঃ কাষ্ঠখন্ডের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা &, 7, ০ ধরি। 

তাহলে, আয়তন _ 2০ ঘন একক, 

কর্ণের দৈর্ধ্য 2 "৪2 4+ 02 + 02 একক। 

সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল _ 268০ + ৮০ + ০৪) বর্গ একক। 


7) রা 


চিত্র ঃ২৪ 
অজ্কন 8 


১। একটি গ্রাফ কাগজ নিই এবং এর | ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য ₹ .02 মি. স্কেল ধরি। 


৬২ ব্যবহারিক গণিত 


২। উপরিউক্ত স্কেলে প্রদত্ত কাষ্ঠখন্ডের দৈর্ধ্য 5 26 একক প্রস্থ হ 10.5 একক, উচ্চতা হ 13 একক নির্ণয় করি। 
৩। গ্রাফ কাগজে 4১3 _ 26 ঘর এবং 41) _ 10.5 ঘর নিয়ে একটি 4১3) সামাত্তরিক আকি। 

৪ । 4১, 3, 0১ 7) প্রত্যেকটি বিন্দুতে 13 ঘর দীর্ঘ £১/১], 73731, 001, [0791 লদ্ব আকি। 

৫1 41,731, 815 01, 01,791, 791 41 যোগ করি । তাহলে, প্রদত্ত কাষ্ঠখের আনুপাতিক চিত্র আীকা হল যার 
দুইটি সমান্তরাল পৃষ্ঠ 490) এবং 41 31 01191. 

৬। 3191ও ০4১1 যোগ করি । তাহলে, দুইটি কর্ণ। তাহলে, দুইটি কর্ণ 3191 ও ০] দ্বারা সূচিত হবে। 

ফল সংকলন $ 

আয়তন - .52 ৯.2] ১.26 ঘ.মি. ৯ 0.0284 ঘন মিটার। 

সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল _ 2 (.52 ৯.2] +.21 +-21 %-26 +-52 ৯ -26) -0.098 বগ মিটার | 


কর্ণের দৈর্ঘ্য - ২60.52)হ + (0.21)2+ (0.26) মিটার 5 0.6181 


সমস্যা ঃ 

১। একটি ঢাকনাযুক্ত কাঠের বাকের বাইরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 3.5 মিটার, 2.5 মিটার এবং 2.00 
মিটার। বাকের তন্তা 2.5 সে.মি পুরু। বাক্সরটির একটি আনুপাতিক চিত্র আকতে হবে। বাক্রুটি তৈরি করতে কি 
পরিমাণ কাঠ লাগবে তা নির্ণয় করতে হবে। বাক্সটির বাইরের দিকের সকল ধার পালিশ করতে প্রতি বর্গমিটার 
টাঃ 155.87 খরচ হলে, মোট খরচ কত হবে তাও নির্ণয় করতে হবে । 

২। একটি গনকের সমগ্র তলের 588 ব. মি. | ঘনকটির একটি আনুপাতিক চিত্র আঁকতে হবে এবং কর্ণ মেলে 
তোমার অজ্কনের সত্যতা যাচাই করতে হবে। 

৩। এরুপ একটি আয়তাকার ঘনবস্তু আকতে হবে যার কর্ণের দৈর্ঘ্য 14.9666 মি. এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার 
অনুপাত 3 82 8 1 | এই ঘনবস্তুটির দিকে সকল পাশে 1.5 সে. মি. পুরু লোহার পাত লাগাতে কি পরিমাণ 
লাগবে তাও নির্ণয় করতে হবে। 

সমবৃত্তভূমিক সিলিভার (7২1811/ 0700121 05117106-) 

সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 1 এবং উচ্চতা 1) হলে, তার বক্সতলের ক্ষেত্রফল _ 2) 0 বর্গএকক। 

ভূমির ক্ষেত্রফল _১50 বর্গ একক। 

আয়তন _)0:। ঘনএকক 

সমর পৃষ্ঠতলের ক্ষেত্রফল _ (270 + 2011) বর্গ একক। 

ল 2) 0 ৫:+17) বর্গএকক। 


ব্যবহারিক গণিত ৬৩ 


সমস্যা : একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 55 সে.মি. এবং উচ্চতা 135 সে.মি. । এর একটি 
আনুপাতিক চিত্র জাকতে হবে এবং এর আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 

তন্তু ঃ সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা |। হলে, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 

_ 0702 + 2 700) বর্গ একক 5 2701 047) বর্গ একক। 

আয়তন 5 904 ঘন একক। 


73577 
াযারারারারা 
নন 
না 
হা 
77557 
যারা 


অঙ্ষন ঃ 

১। যেএকটি গ্রাফ কাগজ নিই এবং | ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য - 10 সে. মি. স্কেল ধরি। 

২। এ ক্ষেত্রে প্রদত্ত সিলিন্ডারের ব্যাসার্ধ 55 সে.মি. - 5.5 ঘর এবং উচ্চতা 135 সে.মি. _ 13.5 ঘর ধরে 4১3 
রেখাংশের & বিন্দু থেকে দুই দিকে 5.5 সে.মি. নিই এবং বিন্দু চিহ্নিত করি । মনে করি বিন্দুদ্ধয় 7 ও 0. 

৩। [ও বিন্দু হতে 13.5 সে.মি. উপরের দিকে গিয়ে 9 ও [২ বিন্দু চিহ্নিত করি। 

৪ ৮৯, 3 এবং ৪, যোগ করি । 703 ও 91২ কে বৃহৎ /১ ধরে দুইট উপবৃত্ত আকি যাদের কেন্দ্র & এবং 73. 

€। 4৬ 3 যোগ করি। তাহলে, 4৮ বা 4৫ প্রদত্ত সিলিন্ডারের ব্যাসার্ধ এবং 473 তার উচ্চতা সূচিত করে। 
চ37২5-ই সিলিন্ডারের আনুপাতিক চিত্র । 


৬৪ ব্যবহারিক গণিত 


ফল সংকলন ঃ 
প্রদত্ত সিলিন্ডারের ব্যাসার্ধ :_ 55 সে.মি. এবং উচ্চতা 1 _ 135 সে.মি 

“1555 মিটার এবং 1) _ 1.35 মিটার । 

সমর পৃষ্ঠতলের ক্ষেত্রফল _ 2, )€.55 €.55 + 1.35) বর্গমিটার _ 6.5659 বর্গ মিটার। 
আয়তন - (.55)2 ৮ 1.35 ঘনমিটার _ 1.2829 ঘনমিটার । 


মন্তব্য $ ত্রিমাত্রিক জগতে একটি বৃত্তকে তীর্যকভাবে দেখলে তাকে উপবৃত্ত বলে মনে হয়। সেজন্য সিলিন্ডারটির উপর 
ও নিচের তলগুলোকে উপবৃত্তকার আঁকা হয়েছে। প্রকৃত পক্ষের এগুলো বৃত্তাকার । 


সমস্যা 


১। 4.5 মিটার ধারবিশিষ্ট একটি পানির ট্যাংক পানি পূর্ণ অবস্থায় আছে। এ ট্যাংকের সবটুকু পানি একটি বৃত্তভূমিক 
সিলিভ্ডারকৃতির ড্রামে রাখতে হবে। ড্রামের ভূমির ব্যাসার্ধ 2.5 মি. হলে তার উচ্চতার নির্ণয় করতে হবে। ট্যাং ও 
ড্রামের আনুপাতিক চিত্র আকতে হবে। 
২। 13 সে.মি. উচ্চতা ও 6.2 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডার গলিয়ে একটি নিরেট ঘনক তৈরি করা 
হল। গলন প্রক্রিয়ায় এক শতাংশ পদার্থ কমে গেলে ঘনকের ধার কত হবে তা নির্ণয় করতে হবে। সিলিন্ডার ও 
ঘনকের আনুপাতিক চিত্র আকতে হবে। 


সমবৃত্তভুমিক কোণক (0২181) €0100197 001)6) 8 

সমবৃত্তভূমিক কোণকের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা 1) হলে, তার 

হেলানো উচ্চতা ] -+৬/72+12 একক। 

বক্রতলের ক্ষেত্রফল _ )01] বর্গ একক। 

ই 55/59 170+1) বর্গ একক। 


আয়তন সব ১051) ঘন একক। 


সমস্যা £ একটি সমবৃত্তভূমিক কোণকের ভূমির ব্যাসার্ধ 3.3 মি. এবং উচ্চতা 8.4 মি.। কোণকটির আনুপাতিক চিত্র 
আঁকতে হবে । তার হেলানো উচ্চতা নির্ণয় করে তোমার অঙ্কিত চিত্রের যথার্থতা যাচাই করতে হবে। কোণকটির 
বক্রতলের ক্ষেত্রফর ও আয়তন নির্ণয় করতে হবে। 


অজ্কন 

১। একটি গ্রাফ কাগজ নিই। প্রদত্ত কোণকের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 3.3 মি. এবং 8.4 মি. বিধায় .3 
মি. কে একক ধরি। 

২। এক ঘর -.3 মি. স্কেল ধরি । তাহলে, ভূমির ব্যাসার্ধ 11 ঘরের সমান ও উচ্চতা 28 ঘরের সমান। 

৩। 22. ঘর দীর্ঘ [3 ব্রেখাংশ নিই এবং তাকে 0 বিন্দুতে সমদ্বিখন্ভিত করি। 

৪ 0 বিন্দুতে 73 এর উপর লম্ব 28 বর্গ দীর্ঘ 0/ রেখাংশ আঁকি এবং £, ৮ ও 4, 3 যোগ করি। 

৫। 793 কে বৃহৎ / ধরে একটি উপবৃত্ত আকি। তাহলে, /১]১৫ নির্ণয় কোণকের আনুপাতিক চিত্র হবে। 04 
রেখাকে কোণকের উচ্চতা বা অক্ষও বলা হয় । /১ রেখা কোণকের হেলানো উচ্চতা । 


ফল সংকলন ৪ 
1-3.3 মিটার, উচ্চতা _ 8.4 মিটার 


4] ি3.3)2 + 8.4) 9.025 মিটার 


কর্মী নং- ৯ ব্য: গণিত ৯ম 


৬৬ ব্যবহারিক গণিত 


বক্রতলের ক্ষেত্রফল _ ১0১ 3.3 ১9.0250 বর্গ মিটার _ 93.5645 বর্গ মিটার । 
আয়তন _ 13 ১) ৯ (3.3)2 ১৫ 8.4 ঘন মি. 5 95.7934 ঘনমিটার | 


অজ্কনের সত্যতা যাচাই 8 

প্রকৃত মাপে 40১ _ 30 ঘর - 30 ১.3 মিটার _ 9.0 মিটার 

উপরিউন্তু ফল সংকলনে /১১ _ £_ 9.0250 মিটার। 

সুতরাং অঙ্কন ও সৃত্র প্রয়োগ & এর মান নির্ণয়ে প্রাপ্ত আসন্ন মান কাছাকাছি। তাই অঙ্কন যথার্থ হয়েছে। 


সমস্যা ৪ যে সমবৃত্তভূমিক কোণকের ভূমির ব্যাসার্ধ 18 মিটার এবং উচ্চতা 22 মিটার, তার একটি আনুপাতিক চিত্র 
আকতে হবে। এই কোণকের বক্রুতলের সমান বক্রুতল বিশিষ্ট বৃত্তভূমিক সিলিন্ডারের আনুপাতিক চিত্র আকতে হবে। 
কোণকটি নিরেট এবং সীসানির্মিত হলে একে গলিয়ে যে নিরেট ঘনক তৈরি করা যাবে তার আনুপাতিক চিত্র আীকতে 
হবে । গেলন প্রক্রিয়ার এক শতাংশ সীসায় হয়ে যায় ধরতে হবে)। 


গোলক 


গোলকের ব্যাসার্ধ হলে, তার 
(৫) আয়তন _ ্ )0 ঘন একক। 
(1) বক্রতলের ক্ষেত্রফল _ 4)01 বর্গ একক। 


(1) কেন্দ্র থেকে 1707 € 10 দূরত্বে সমতলচ্ছেদের ফলে উপ্পন্ন বৃত্তের ব্যাসার্ধ ২2 - 12 একক। 


সমস্যা 8 34 মিটার ব্যাসবিশিষ$ একটি গোলকের কেন্দ্র হতে 10.5 মিটার দূরে সমতলচ্ছেদের ফলে একটি বৃত্ত 
উৎপন্ন হয়েছে। এ বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করে চিত্রের ব্যাসার্ধের সত্যতা যাচাই করতে হবে । গোলকটি সীসা নির্মিত 
নিরেট গোলক এবং এক গলিয়ে ছোট সমান আকারের তিনটি গোলক নির্মিত হলে নতুন একটি গোলকের আনুপাতিক 
চিত্র আকতে হবে । (গলন প্রক্রিয়ায় এক শতাংশ সীসায় প্রাপ্ত হয় ধরতে হবে)। 


তত্ব ৪ ব্যাসার্ধ _ £ হলে, আয়তন _ ্ চট এবং সমতলচ্ছেদে উপ বৃত্তের ব্যসার্ধ -7 -112 , যেখানে 
কেন্দ্র থেকে তলের দুরতৃ - 1. 


ব্যবহারিক গণিত 

অংকন : 

১। একটি গ্রাফ কাগজ নিই এবং ] ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য ₹ 1 মিটার স্কেল ধরি। 
২। গোলকের ব্যাস _ 34 মি. । তাই 34 মি. দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখা নিই। 
৩। 43 কে ব্যাস ধরে একটি বৃত্ত আঁকি যার কেন্দ্র মনে করি 01 

৪। 0 বিন্দু থেকে 10.5 মি. একক দুরে 'ব বিন্দু নিয়ে টে যোগ করি। 

€। বিন্দু দিয়ে টোখ এর সঙ্গো লম্ব 


৬৭ 


একটি সমতল গোলকিট ছেদ করে এবং ৮৫ ব্যাসবিশিস্ট 


বৃত্ত উৎপন্ন করে । এই বৃত্তের কেন্দ্র ব। 07 যোগ করি। 


পাশে প্রদর্শিত চিত্রই প্রদত্ত গোলকের আনুপাতিক চিত্র । 7১ ঃ 


ফল সংকলন : 


সমতলচ্ছেদ উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ 4 


₹172- 010.5)2 মিটার 


_ 13.3697 মিটার । 


চিত্রে শখ 3 13.3697 মি. এর সমান বলেই 


দেখা যায়। সুতরাং অজ্কন যথার্থ। 


চিত্রে : ২৭ 
শেষাংশ : 
গোলকের সীসার আয়তন _3 5007) ঘন মিটার _ 20579.5263 ঘনমিটার। 
এক শতাংশ ক্ষয় হয়, 
সুতরাং প্রাপ্ত সীসার আয়তন _ (20579.6263 - 205.795263) ঘন মিটার 
_20373.7310 ঘনিমিটার। 
নতুন যে তিনটি সমান আকারের গোলক তৈরি করা হল, তাদের প্রত্যেকের ব্যসার্ধ _1 মিটার ধরি। 


তাহলে, 3 ৯ ্ ১73 5 20373.7310 
_20373.7310 _ 
বা, -_ এ ৯1621-2 


**:1৯11-7477 মিটার 
গ্রাফ কাগজে 11.75 বর্ণ একক ব্যাসার্ধ নিয়ে বৃত্ত াকলেই নতুন গোলকের আনুপাতিক চিত্র হবে। 


৬৮ ব্যবহারিক গণিত 
ষষ্ঠ অধ্যায় 


ভেক্টর 


সমস্যা 8 তিনটি এরুপ ৪_ ১০ ভেক্টর আকতে হবে যেন কোনটিই অপর কোনটির সমান্তরাল না হয়। অতঃপর 

৪- 3 0+ 20 ভেক্টর আকতে হবে। 

তন্ক ৪ কোন ছ. ভেষ্টরের প্রান্তবিন্দু থেকে অপর একটি ভেক্টর %. আকা হলে ঢ. +%. দ্বারা এরুপ ভেষ্টর বোঝায় যার 

আদিবিন্দু ॥ এর আদিবিন্দু এবং যার প্রানতবিন্দু %. এর প্রান্তবিন্দু। 

কার্ধপদ্ধতি ৪ 

১। যেকোন দিকে যেকোন দৈর্ঘ্যের তিনটি ভেক্টর আঁকি যেন একটি অপরটির সমান্তরাল না হয়। মনে করি ৪, 0, 
০ ভেটটরত্রয়ের দৈথ্য যথাক্রমে 2, 2.5, 4 সে. মি.। 

২। কোন নির্দিষ্ট 7১ বিন্দু থেকে & এর সমান ও সমান্তরাল করে ৪. -1১0 একটি ভেষ্টর জাকি। ৪. ভেক্টরের 
রান্তবিন্দু 0 থেকে &. এর দিকের বিপরীত দিকে টং - -3ট* ভেক্টর জকি । 

৩। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ৪ + (- 3) ₹ চু ভেক্টর পাই। 

৪। | বিন্দু থোকে ০ এর সমান্তরাল 20 আকি। এবার 2০. এর প্রান্তবিন্দু 9 বিন্দুটি ৪. এর আদিবিন্দু ৮ 
এর সাথে যোগ করে চু ভেক্টর পাই। 

৫। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে চু + ও - 7 অর্থাৎ 79 _ ৪. -3 0, +20. ভেক্টর পাই। 

অজ্কন £ 


ব্যবহারিক গণিত ৬৯ 


সমস্যা ৪ একখানা উড়োজাহাজ কোন স্থান হতে পশ্চিম দিকে 200 কি. মি. যাওয়ার পর তার গতিপথের সাথে 60? 

কোণ উৎপন্ন করে এরুপ দিকে আরও 150 কি. মি. গেল। যাত্রাস্থল হতে উড়োজাহাজের শেষ অবস্থানের দুরতৃ 

নির্ণয় করতে হবে । জ্যামিতিক পদ্ধতিতে অভ্কনের সত্যতা যাচাই করতে হবে। 

তন্ধ £ কোন ॥. ভেষ্টরের প্রান্ত বিন্দু থেকে অপর একটি ভেষ্টর %. আকা হলে ঘ. + %. দ্বারা এরুপ ভেষ্টর বোঝায় যার 

আদিবিন্দু এ. এর আদিবিন্দু এবং যার প্রানতবিন্দু %. এর প্ান্তবিন্দু। 

কার্য পদ্ধতি $ 

১। একখন্ড গ্রাফ কাগজ নিই এবং গ্রাফ কাগজের ক্ষুন্ বর্গক্ষেত্রের বাতু - 10 কি. মি. ধরি। এটাই অজ্কনের স্কেল 
হিসেবে গণ্য হবে । 

২। কোন নির্দিষ্ট /১ বিন্দু হতে সোজা বামদিকে (যো পশ্চিম দিক হিসেবে গণ্য) 20 একক সমান /১ রেখাংশ আঁকি। 

৩। 3 বিন্দুতে উড়োজাহাজের গতি পথের দিক 7/. এর সাথে 120 কোণে 730 5 15 একক আকি। 730 
রেখাংশ গ্রাফের কোন রেখার সমান্তরাল না হওয়ার 70: এর দৈর্ঘ্য পরিমাপ করে বিন্দুর সঠিক অবস্থান নির্ণয়ের 
জন্য / 4১0 _ 60” আকি। 7 বিন্দুকে কেন্দ্র করে 15 একক ব্যাসার্থ নিয়ে অভিকত বৃত্তচাপ 70 কে 3 
বিন্দুতে ছেদ করে। 

৪। (0 যোগ করে নির্ণেয় দূরতৃ পাওয়া গেল। 

€। 4১/১' রেখা থেকে 40" -:0 কেটে নিই; গ্রাফ পেপার হতে দেখি যে 4.0" - 30 ঘর প্রোয়) 

১ 4807 300 কি. মি. প্রায়) 

অজ্কনের সত্যতা যাচাই £ 

চিত্রে, খাব _-27 একক চা] 
গে _13 একক 7 
40৯ এঁঞাম + তেবঠ একক রর 


54272+ 132 একক 


নল 
77-10-7405 


_29.97 একক ৃ 
_299.7 কিমি. দি উর 


প্রকৃত মাপেও 
4১0 300 কি. মি. অশেক্ষা কিঞিঃৎ কম। 


ব্যবহারিক গণিত 


৭.০ 

(ক) যেকোন একটি &. ভেক্টর এঁকে এঁ ভেক্টরের ধারক রেখার বহিঃস্থ কোন বিন্দুতে 6) 28 (1) -38. 

(0) & এর সাথে লম্বিত দিকে 28 ভেক্টরের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যবিশিষ্ট একটি ভেক্টর আকতে হবে । 

(খ) একে অপরের সমান্তরাল নয় এরুপ চারটি ভেষ্টর ৪., 0.১ 0. ৫, এঁকে নিম্নলিখিত ভেষ্টরগুলো আঁকতে হবে 8 


0)৪-৮ +29. ()3০- ০৪-৮) 
(8) 34-2৮+ ৫.-9) 98) 2০ +3&-১+2০) 


€ক) তিনটি ভেক্টরের মান ও দিক /,730 ব্রিভুজের 730 0, £3 বাতুত্রয় দ্বারা সুচিত। এরুপ একটি ত্রিভুজ 
জীকতে হবে যার বাহুগুলো দ্বারা 408, 220 4 88 ভেকটরগুলো সূচিত হবে। 

€খ) এক ব্যক্তি মূলবিন্দু 09 থেকে 05 ( অক্ষ) বরাবর ঘন্টায় 5 কি. মি. বেগে 3 ঘন্টা হাটার পর তার গতিবেগের 
দিকের সাথে 120” কোণে একই বেগে হাটা আরম্ভ করলেন। কতক্ষণ পরে তিনি 0 বিন্দু থেকে 25 কি. মি. 


দূরে অবস্থান করবেন তা নির্ণয় করতে হবে । জ্যামিতিক পদ্ধতিতে অভ্কনের সত্যতা যাচাই করতে হবে। 


(কে) এক ব্যক্তি কোন বিন্দু হতে সোজা পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর উত্তর দিকে 100 মিটার গেলেন এবং 
তারপর পূর্বদিকে 160 মিটার ও শেষে দক্ষিণ দিকে 30 মিটার গেলেন। এভাবে তিনি যে বিন্দুতে পৌছেন, 
যাত্রাবিন্দু থেকে তার দূরতৃ লৈখিক পদ্ধতি ও জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করতে হবে এবং অজ্কনের সত্যতা 
যাচাই করতে হবে । 

(খ) এক ব্যক্তি 0 মূল বিন্দু হতে 0% (-অক্ষ) এবার 3 মিনিটে 330 মিটার হাটার পর তার গতিপথের সাথে 309 
কোণে 100 মিটার/মিনিট বেগে হাঁটা শুরু করলেন। যাত্রারম্ভের সময় থেকে কতক্ষণ পরে তিনি যাত্রাবিন্দু 
থেকে 570 মিটার দুরে অবস্থান করবেন তা জ্যামিতিক পদ্ধতিতে ও লৈখিক পদ্ধতিতে নির্ণয় করতে হবে 
এবং জ্যামিতিক পদ্ধতিতে অজ্কনের সত্যতা যাচাই করতে হবে । 


ব্যবহারিক গণিত ৭১ 

সমস্যা : একে অপরের সমান্তরাল নয় চারটি ভেক্টর ৪, 0, 9, এ, এঁকে 39 - 2 - (০- 0) ভেষ্টরগুলো জীকতে 

হবে। 

তন্ত : কোন ॥ ভেক্টরের প্রান্তবিন্দু থেকে অপর একটি ভেক্টর % আঁকা হলে 0. + € দ্বারা এরুপ ভেক্টর বোঝায় যার 

আদিবিন্দ্ু ॥& এর আদিবিন্দু এবং যার প্রান্তবিন্দু ৮ এর প্রান্তবিন্দু। 

প্রয়োজনীয় উপকরণ : রাবার, সার্পনার, সরু করে কাটা একটি 773 পেন্সিল, গ্রাফ পেপার, খাতা, কলম ইত্যাদি। 

কার্য পদ্ধতি : 

১। 38 -29. -€(০. -0-) 38. -29-০+৫. 

২। যেকোন দিকে যেকোন দৈর্ঘ্যের ভেক্টর আঁকি যেন একটি অপরটির সমান্তরাল না হয় । মনে করি ৪, 9, 0. ও ণু 
ভেক্টরগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 2 সে, মি. 2.5 সে, মি. ও 3 সে. মি. ও 3.5 সে. মি। 

৩। যেকোন নির্দিক্ট 7১ বিন্দু থেকে 38. এর সমান ও সমান্তরাল করে 38. - [3 একটি ভেষ্টর আকি। চ৩ এর 
রাত বিন্দু 3 থেকে ৪ এর দিকের বিপরীত দিকে 0২ ৯ 2% ভেক্টর জাকি। 


৪ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে 3%.+ (-2) _ 3872. _ চুং ভেক্টর পাই। 


€। [২ বিন্দু থেকে ০ এর দিকের বিপরীত দিকে। ঢ$ --০ আকি। এবার ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে 
চাই + হরর _38-20 -০. ₹73 ভেক্টর পাই। 

৬ -9. এর প্রান্তবিন্দু থেকে ৭. এর সমান করে $7ই_ এ. আকি। 

৭। 38 ভেক্টরের আদি বিন্দু ৮ এবং 0. এর ্রান্তবিন্দু 1' যোগ করে 7] ভেক্টর পাই। 
তাহলে ভেষ্টর যোগের ব্রিভূজ বিধি অনুসারে 75+ 9- চন 
অর্থাৎ _ 38.-2+ (-০)+ এ, 


_38_-29-০ +0 ভেক্টর পাই। 


৭. 


ব্যবহারিক গণিত 


টিপি 
1118 


১৫ 
২০১০ শিক্ষাবর্ষ থেকে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য 


